ইসলামের সচিত্র গাইড 


[বাংলা - bengali _ البنغالية‎ [ 


মূল: 
আই. এ. ইবরাহীম 


মুহাম্মদ ইসমাইল জাবীহুল্লাহ 


অনুবাদ সম্পাদনা: 
মো: আবদুল কাদের 


1432 - 2011 


IslamHouse... 


ل( الدليل المصور الموجز لفهم الإسلام * 


« باللغة البنغالية ( 


إبراهيم ابو حرب 


ترجمة: 


১১৫০ ১৮ ১০৯ gil 


1432 - 2011 


ISIAMHOUSEC on 


ANON» P 
Sey S 
{পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে) 


ইসলামের সচিত্র গাইড 





RON সংস্করণ 
লেখক: 
আই. এ. ইবরাহীম 
সম্পাদনা পরিষদ: 
সাধারণ অংশ বিজ্ঞান অংশ 
ড. উইলিয়াম পিচি (দাউদ) প্রফেসর হ্যারোন্ড স্টিওয়ার্ট কুফী 
মাইকেল থমাস (আব্দুল হাকিম) প্রফেসর এফ. এ. স্টেট 
টনি সিলভেস্টার (আবু খলীল) প্রফেসর মাহজুব ও.তাহা 
ইদ্রিস পালমার প্রফেসর আহমদ আল্লাম 
জামাল জারাবুজো প্রফেসর সালমান সুলতান 
আলী আত-তামীমী সহযোগী অধ্যাপক এইচ. ও. সিন্দি 
অনুবাদ: 
মুহাম্মদ ইসমাইল জাবীনুল্লাহ 
অনুবাদ সম্পাদনা: 
মো: আবদুল কাদের 


অনুবাদকের কথা 


الحمد لله رب العالمين والصلاة و السلام على المبعوث ০৯১‏ للعالمين سيدنا محمد عليه أفضل الصلاة 
وأتم التسليم» وعلى آله و أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد: 

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থার নাম। এটি আল্লাহ রাব্বুল আলামীনের নিকট 
একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে আল্লাহ তা'আলা গ্রহণ 
করবেন না। তিনি বলেন: 

(Ao) S Č 35 وهو في الْآجِرَةِ‎ Se FE GEE he السام‎ GE 3৬০ 

অর্থাৎ “আর যে ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে ধর্ম তথা জীবন-ব্যবস্থা হিসেবে 
গ্রহণ করবে তা কস্মিনকালেও গ্রহণযোগ্য হবে না। আর পরকালে সে হবে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ৷” (সুরা আলে ইমরান: ৮৫) 

আমরা মুসলিমরা অনেকেই ইসলামকে না জেনে না বুঝে সেটাকে অন্যান্য ধর্মের 
মতই একটি গতানুগতিক ধর্ম বলে মনে করি। যখন কেউ ইসলামের বিরুদ্ধে অভিযোগ 
তুলে বলে যে, ইসলাম ১৪০০ বছর আগের জন্য যুগোপযোগী ছিল। এখন তা 
যুগোপযোগী নয়। আমরা তখন তার কথার কোন জবাব দিতে সক্ষম হই না বরং, 
আমাদের কাছে ইসলাম ধর্মের ব্যাপারে মনের মধ্যে বিভিন্ন খটকার সৃষ্টি হয়। এটা 
মুসলিমদের জন্য খুবই দুর্ভাগ্যজনক | 

আল্লাহ তা'আলা ইসলামকে সহজ করে দিয়েছেন। যে কেউ তার সমস্যার সমাধান 
একটু কষ্ট করেই ইসলামের কাছ থেকে খুঁজে নিতে পারে। এতে তেমন বেগ পেতে 
হয় না। 

অনেকে মনে করেন, আজকের বিজ্ঞান কুরআনের সাথে সামঞ্জস্যশীল নয়। কিন্তু, 
আসলে কি তাই? না। বরং, আল-কুরআন থেকেই বিজ্ঞানীরা অনেক সময় তাদের 
গবেষণার কাজে সহায়তা নিচ্ছে। তাদের নতুন নতুন আবিষ্কার ও বিজ্ঞানের 
ACTA TH ফলাফল কুরআন শরীফের সাথে হুবহু মিলে যাচ্ছে 

আমি একদিন আমার এক বন্ধুর সাথে “কুরআন ও বিজ্ঞান” বিষয়ে কথা 
বলছিলাম। তিনি বললেন: কুরআন ও বিজ্ঞানের মধ্যে তো মিল নেই। আমি জিজ্ঞাসা 
করলাম কোন জায়গায় মিল নেই? তিনি বললেন: বিজ্ঞান বলছে পৃথিবীর সৃষ্টি হয়েছে 
বিগ-ব্যাং নামক মহা বিস্ফোরণের মাধ্যমে কিন্তু, কুরআন তো তা বলে না। আমি তাকে 
বললাম: ভাই! আসলে কুরআন নিয়ে পড়াশুনা না করার কারণে আমরা অনেকেই এ 
রকম কথা বলে ফেলি। অথচ, কুরআন শরীফেই আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টির 
আলোচনা করেছেন। আল্লাহ তা'আলা সুরা আম্বিয়ায় বলেছেন: 


অনুবাদকের কথা 5 


(CBE 0 ৪৪ BIG ৩9৩ ৫১১৪ জী এট 

অর্থাৎ “অবিশ্বাসীরা (কাফিররা) কি চিন্তা করে না যে, আকাশ ও পৃথিবী একীভূত 
ছিল (মুখ বন্ধ ছিল) অতঃপর আমি তাদেরকে আলাদা করেছি?” (সুরা আদ্বিয়া:৩০) 

এই আয়াতের সাথে তো বিগ ব্যাং এর কোন বৈপরীত্য থাকল না। তবে, যখন 
দেখা যাবে যে, বিজ্ঞানের সাথে কুরআন শরীফের কোন বিষয় মিলছে না তখন বুঝতে 
হবে যে, কুরআন শরীফ যেটা বলেছে সেটাই সত্য; বিজ্ঞানীদের গবেষণা সঠিকভাবে হয় 
নি। বিজ্ঞানীদের গবেষণার আরও প্রয়োজন রয়েছে। কেননা, বিগত দিনে এমনই 
প্রমাণিত হয়েছে। 

ইসলাম শুধুমাত্র কুরআন বা হাদীসে উল্লিখিত বিষয়ের ভিতরেই তার পরিধি ব্যাপ্ত 
করে রাখে নি। বরং, সেটা যেন নিত্য-নতুনভাবে মানুষের সামনে আসতে পারে সে 
জন্য নতুন নতুন বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত দেয়ার জন্য ইসলামের রয়েছে কিছু কিছু সূত্র ৷ 
নতুন নতুন বিষয় সামনে আসলে সে সূত্রগুলোর আলোকে তাকে যাচাই-বাছাই করেই 
সিদ্ধান্ত দেবে স্কলাররা। এ ছাড়া আল্লাহ তা'আলা চান তার বান্দারা নিজেদের 
ভাবনার উপরই ছেড়ে দেয়া হয়েছে। 


অনেকে প্রশ্ন করেন ইসলামে চারটা মাযহাব হল কেন? 

এর উত্তর হচ্ছে_ ইসলামের মৌলিক বিষয়সমূহের ক্ষেত্রে উক্ত চার মাযহাবসহ 
অন্যান্য গ্রহণযোগ্য মাযহাবের প্রবক্তা ইসলামিক স্কলারদের মধ্যে কোন মতবিরোধ 
নেই। তাদের মতবিরোধ শুধু ছোটখাটো বিষয়ের উপরে। আর এটা ইসলাম কর্তৃক 
স্বীকৃত চিন্তা-ভাবনার বিকাশের কারণেই হয়ে থাকে। উল্লেখ্য যে, উক্ত ইসলামী 
স্কলারদের চিন্তা-ভাবনার ও মতামতের মাঝে মতবিরোধ থাকলেও তারা একে অপরকে 
অত্যন্ত সম্মান করতেন। 

ইমাম শাফেয়ী রহ. কথায় আসা A 

তিনি বলেছেন: যে ফিকহ (ইসলামি হুকুম-আহকাম) -এর ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন 
করতে চায় সে যেন ইমাম আবু হানিফা রহ. এর গ্রন্থাদি পড়াশুনা করে। (আশবাহু 
ওয়ান নাযায়ের-ইবনে নুজাইম) 

এ ছাড়া তিনি বলেছেন: (ভাবার্থে) ফিকহের ক্ষেত্রে মানুষেরা ইমাম আবু হানিফা 
রহ. -এর মুখাপেক্ষী। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


6 অনুবাদকের কথা 


এ বইটি অধ্যয়নের মাধ্যমে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্বন্ধে সংক্ষেপে 
জানতে পারব। এ বইয়ের মধ্যে কুরআনের কিছু মিরাকল ছবির মাধ্যমে উপস্থাপন করা 
হয়েছে। যা মহাগ্রন্থ আল কুরআন তথা ইসলামের সত্যতারই প্রমাণ বহন করে। 
সবশেষে, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাকে কুরআন ও হাদীস অনুসারে জাতিকে 
কিছু উপহার দেয়ার তাওফিক দান করেন এই দোয়া কামনা করে এখানেই শেষ 
করছি। আল্লাহ হাফেজ ١ দোয়া কামনায়_ 


তাং- ২৪শে জুলাই, ২০১০ মুহাম্মদ ইসমাইল জাবীহুল্লাহ 


কায়রো, মিশর 


ইসলামের সচিত্র গাইড 


ভূমিকা 
“ইসলামের সচিত্র গাইড” বইটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 


প্রথম অধ্যায়ে, ইসলামের সত্যতার পক্ষে কিছু প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। 
সেখানে মানুষের মুখে সচরাচর প্রচলিত কিছু প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। প্রশ্নসমূহ হল: 
* কুরআন আল্লাহ তা'আলার বাণী এবং আল্লাহ তা'আলা কর্তৃক নাধিলকৃত গ্রন্থ_ 
এটা ঠিক কিনা? 
= মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহ তা'আলার নবী কিনা? 
= ইসলাম আল্লাহ তা'আলার মনোনীত ধর্ম এ কথা কি আসলেই সত্য? 


এ প্রশ্নগুলোর জবাবে ছয় ধরনের প্রমাণ উপস্থাপন করে হয়েছে। 

1) এখানে কুরআন শরীফের ভিতরকার কিছু বৈজ্ঞানিক মু'জিযা (মিরাকল) বর্ণনা করা 
হয়েছে। এই বিভাগে ছবিসহ এমন কিছু 
বৈজ্ঞানিক সত্য নিয়ে আলোচনা করা হয়েছে যা 
আধুনিক বিজ্ঞানের গবেষণা দ্বারা সত্য প্রমাণিত 
হয়েছে। অথচ, চৌদ্দ শ বছর আগেই কুরআন 
শরীফে তা বলা হয়েছে। 

2) কুরআন শরীফের সূরার মত একটি সুরা এনে 
দেওয়ার মত চ্যালেঞ্জ দেয়া হয়েছে। আল্লাহ 
তা'আলা কুরআন শরীফে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ 
দিয়েছেন কুরআন শরীফের সুরার মত একটি 
সুরা এনে দেয়ার | কিন্তু, কুরআন নাযিলের পর 
চৌদ্দ শ বছর অতিক্রম করা সত্ত্বেও আজ পর্যন্ত 
কেউ এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে এগিয়ে 
আসে নি। এমনকি কুরআন শরীফের ১০ শব্দ বিশিষ্ট ছোট্ট সূরা সুরাতুল কাউছারের 
মত সুরা নিয়ে আসতেও তারা এগিয়ে আসে নি। 





1 এ আরবি শব্দগুলোর অর্থ: “আল্লাহ তা'আলা তাঁর স্মরণকে সমুন্নত করুন এবং তাঁকে অপূর্ণতা 
থেকে রক্ষা করুন।” 


৪ ee 


3) বাইবেলে বর্ণিত মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত সংক্রান্ত 
ভবিষ্যদ্বাণী। সেখানে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী 
নিয়ে আলোচনা করা হয়েছে। 

4) কুরআন শরীফের কিছু আয়াতে কিছু কিছু ঘটনা ভবিষ্যতে ঘটবে এমন ভবিষ্যদ্বাণী 
করা হয়েছে যা পরবর্তীতে বাস্তবে ঘটেছে। উদাহরণ স্বরূপ-_ কুরআন শরীফে 
পারস্য সাম্রাজ্যের উপরে রোমানদের বিজয়ের ভবিষ্যদ্বাণী উল্লেখিত হয়েছে। 

5) মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেকগুলো মু'জিযা সংঘটিত 
হয়েছে। অসংখ্য মানুষ তা চর্মচক্ষু দ্বারা প্রত্যক্ষ করেছেন। 

6) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনাড়ম্বর জীবন-যাপন প্রমাণ করে যে, 
তিনি দুনিয়ার ভোগবিলাস বা ক্ষমতার জন্য নবুওয়াত দাবি করেন নি। 
এই সমস্ত প্রমাণাদি উপস্থাপনের পর সার-সংক্ষেপ দাঁড়ায় যে__ 

* নিশ্চয়ই মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহ তা'আলার আক্ষরিক বাণী; এটা তিনি 
মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। 
* নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী। 
= ইসলাম নিশ্চিতপক্ষেই সমস্ত মানুষের জন্য আল্লাহ তা'আলার মনোনীত দ্বীন বা 
জীবন ব্যবস্থা। 
আমরা যদি কোনো ধর্ম সম্বন্ধে বিস্তারিত জানতে চেষ্টা করি তাহলে, আবেগ- 
অনুভূতির উপর ভিত্তি করে তা করা ঠিক হবে না। বরং, বুদ্ধি খাটিয়ে ও চিন্তা গবেষণা 
করে তা জানার চেষ্টা করতে হবে। সেজন্যই আল্লাহ তা'আলা যখন কোন নবী প্রেরণ 
করেছেন তখন তাকে মু'জিযা ও দলীল প্রমাণ দিয়েই সাহায্য করেছেন যা তাকে সত্য 
নবী বলে প্রমাণ করতে সহায়ক হয়। 


দ্বিতীয় অধ্যায়ে ইসলাম গ্রহণের উপকারসমূহ উল্লেখ করা হয়েছে। সেখানে ইসলাম 
প্রদত্ত কিছু অধিকারকে বিশ্লেষণ করা হয়েছে। যেমন:- 
১. চিরন্তন জান্নাতের পথ । 
২. জাহান্নাম থেকে মুক্তি। 
৩. আসল সুখ ও আত্মিক শান্তি। 
৪. সত্যিকার তাওবা দ্বারা বিগত জীবনের গুনাহ ক্ষমা করা। 


ইসলামের সচিত্র গাইড 


ভূমিকা 9 


তৃতীয় অধ্যায়ে ইসলাম সম্বন্ধে সাধারণ ধারণা প্রদান করা হয়েছে। এখানে মানুষের 

মধ্যে প্রচলিত ভুল সংশোধন করার জন্য ইসলামসংক্রান্ত কিছু বহুল প্রচলিত প্রশ্নের 
উত্তর দেয়া হয়েছে। যেমন:- 

= সন্ত্রাস সম্বন্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? 

= ইসলামে নারীদের মর্যাদা কী? 

= ইসলামে মানবাধিকার ও ন্যায়বিচার | 

= ইসলামে পরিবার ব্যবস্থা। 

© মানুষের প্রয়োজনীয় অন্যান্য বিষয়। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় 
ইসলামের সত্যতার দলীল 


আল্লাহ রাব্বুল আলামীন তার প্রিয়তম ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম কে অনেক মু'জিযা (আশ্চর্যজনক অলৌকিক কাজ সংঘটিত হওয়া) ও দলীল 
প্রমাণ দিয়ে সাহায্য করেছেন। সে দলীলসমূহ প্রমাণ করে তিনি আল্লাহ তা'আলার পক্ষ 
থেকে সত্য নবী। তেমনিভাবে আল্লাহ তা'আলা আসমানি কিতাব কুরআন শরীফকে 
বিভিন্ন মু'জিযা দ্বারা সত্য প্রমাণ করেছেন। উপরোক্ত দলীলসমূহ এটাই প্রমাণ করে যে, 
আল্লাহ তা'আলার পক্ষ থেকে নাধিলকৃত কুরআন মাজীদের প্রতিটি অক্ষরই মহান 
আল্লাহ তা'আলার বাণী; এটা প্রণয়নের পিছনে কোন সৃষ্টি জীবের হাত নেই। বক্ষ্যমাণ 
অধ্যায়ে সে ধরণের কিছু দলীলাদি উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। 


১. আল-কুরআনের বৈজ্ঞানিক মু‘জিযা 

কুরআন মাজীদ আল্লাহ তা'আলার লিখিত বাণী। আল্লাহ তা'আলা জিবরাইল আ. 
এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের উপর তা অবতীর্ণ করেছেন। 
রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এটাকে 
তার অন্তরে গেঁথে ও সাহাবীদের দ্বারা লিখিয়ে 
নিয়েছেন। সাহাবীরা এটাকে মুখস্থ করেছেন 
লিখেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের সাথে সাথে উচ্চারণ করেছেন। শুধু 
এটুকুই শেষ নয় বরং, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম প্রতি-বছর জিবরাইল আ. -কে Fala 
করে কুরআন মুখস্থ শোনাতেন। যে বছর তিনি 
মারা যান সে বছর তাকে দুইবার কুরআন 
শুনিয়েছেন। কুরআন নাযিল হওয়ার পর থেকে 
আজ পর্যন্ত পৃথিবীর প্রচুর সংখ্যক মুসলিম তা মুখস্থ করে এর প্রতিটি শব্দকে 
নিজেদের অন্তরে গেঁথে নিয়েছেন। এদের অনেকে মাত্র ১০ বছর বয়সেই কুরআন 
মুখস্থ করতে সক্ষম হয়েছেন। কুরআন নাযিলের পর আজ পর্যন্ত কয়েকটি শতাব্দী 
অতিক্রান্ত হওয়া সত্তেও তার একটি অক্ষরেও পরিবর্তন হয় নি। 


রক 
তব 
Ai 


01 


৮৮ 
7 > 
کوچ‎ 
53৭ 
و‎ Kun, 
1 





প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 11 


চৌদ্দ শ বছর আগে নাযিলকৃত কুরআন শরীফে এমন কিছু বৈজ্ঞানিক আলোচনা 
স্থান পেয়েছে যা বর্তমান বিজ্ঞানের উৎকর্ষতার যুগে সত্য বলে প্রমাণিত হয়েছে। 
এগুলোর সত্যতা প্রমাণ করেছেন বিশিষ্ট বিজ্ঞানীরা। এগুলো নিঃসন্দেহে প্রমাণ করে 
যে, কুরআন আল্লাহ তা'আলার লিপিবদ্ধকৃত সত্য বাণী। যা তিনি তার প্রিয়নবী মুহাম্মদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন; এ কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম কিংবা অন্য কারো রচিত নয়। এটা দ্বারা আরও প্রমাণিত হয় যে, 
রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার সত্য নবী। চৌদ্দ শ বছর 
আগেকার কোন মানুষ বর্তমানকালের অত্যাধুনিক সরঞ্জামাদি দ্বারা প্রমাণিত বিষয়গুলো 
বলে দিতে পারে_ এমন কথা বিশ্বাসযোগ্য নয়। নিম্নে আপনাদের সামনে এমন কিছু 
বিষয়ই তুলে ধরার প্রয়াস চালাব ইনশাল্লাহ। 


ক. কুরআন মাজীদ ও মানুষের সৃষ্টি প্রক্রিয়া 
তা'আলা বলেন: 
CESS (৮) SG 98 في‎ LEE এ S (৭) cab Ge DDE مِنْ‎ SLY এড ILS 
TES এ EUS عِطَامًا فَكْسَوْنَا الْعِظامَ‎ ৪৮ এজ 85 Kaji WHS কত ns 
(15) GE ৩:০৮ i 90৩9 
অর্থাৎ “আর আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে ١ অতঃপর আমি 
তাকে শুক্র-বিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্র-বিন্দুকে 
জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, 
এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত 
করেছি। অবশেষে তাকে একটি নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা কতই 
না কল্যাণময়।” (আল-কুরআন, সূরা আল-মু'মিনুন: ১২-১৪) 
আরবি “Salah” (আলাকা) শব্দের তিনটি অর্থ রয়েছে। 
১. জোক 
২. সংযুক্ত জিনিস 
৩. রক্তপিণ্ড 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


12 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


আমরা যদি জোককে গর্ভস্থ সন্তানের সাথে মেলাতে যাই তাহলে, আমরা দু'টির 
মধ্যে সামঞ্জস্য দেখতে পাই। নিচের ১ নং ছবিতে সেটা স্পষ্ট। এ অবস্থায় জোক 
যেমন অন্যের রক্ত খায় তেমনি উক্ত জণ তার মায়ের রক্ত খেয়ে বেচে থাকে ৷ 

দ্বিতীয় অর্থের আলোকে আমরা যদি তাকে “সংযুক্ত জিনিস” অর্থে নিই তাহলে দেখতে 
পাই যে, গর্ভস্থ Al মায়ের গর্ভের সাথে লেপটে আছে। (২ নং ও ৩ নং চিত্র দ্রষ্টব্য) 


2 The Developing Human, মুর ও পারসাউড, ৫ম সংস্করণ, পৃষ্ঠা-৮। 
° Human Development as Described in the Qur'an and Sunnah, মুর ও অন্যান্য, পৃষ্ঠা-৩৬ | 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 13 





A. Human Embryo © cut edge of amnion 





চিত্র-১ : চিত্রে জোক ও মানব জণকে একই রকম দেখা যাচ্ছে। (জোকের ছবিটি Human 
Development as Described in the Quran and Sunnah, মুর ও অন্যান্য, গ্রন্থের ৩৭ 
নং পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে যা হিকম্যান ও অন্যান্যদের প্রণিত Integrated Principles of 
Zoology AB হতে সংশোধিত রূপ এবং মানব দেহের চিত্রটি The Developing Human, 
৫ম সংস্করণ, ৭৩ পৃষ্ঠা হতে নেয়া হয়েছে।) 











& | cytotrophoblastic 
Oats shell 
a-a : এই a দেখা যাচ্ছে mE tertiary 
n ৮৮ ill 
উক্ত ভ্রণটি মায়ের গর্ভের সাথে A নি 
FAL intervillous 


লেপটে রয়েছে। (চিত্রটি The 
Developing Human, @A 
সংস্করণ, ৬৬ পৃষ্ঠা হতে নেয়া 
হয়েছে।) 


space 


maternal 


blood 


<> 


maternal 
sinusoid 


মিমি. চিত্রটি The Developing Human, ৩য় 
সংস্করণ, ৬৬ পৃষ্ঠা হতে নেয়া হয়েছে যা লেসন এন্ড & 
লেসনের Histology XB থেকে সংকলিত হয়েছে) 


http://www.islamhouse.com 





14 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


তৃতীয় অর্থের আলোকে আমরা উক্ত শব্দের “রক্তপিণ্ড” অর্থ গ্রহণ করলে দেখতে 
পাব যে, তার বাহ্যিক অবস্থা ও তার সংরক্ষিত খাঁচা আবরণ) রক্তপিপ্তের মতই 
দেখায়। উক্ত অবস্থায় এখানে প্রচুর পরিমাণ রক্ত বর্তমান থাকে “ا‎ (৪র্থ চিত্র দ্রষ্টব্য) 
Gongs তিন সপ্তাহ পর্যন্ত এই রক্ত সঞ্চালিত হয় arr? সুতরাং, বলা যায়_ এ 
অবস্থা রক্তপিণ্ডের মতই। 
চিত্র-৪ : এই চিত্রে 


dorsal intersegmental orteries tertiary villus 




















at 8 তার 
anlerior cardinal dorsal connecting 

আবরণকে তার veins cortce stolk 
মধ্যে প্রচুর পরিমাণ hoort 

এ tubes umbilical 
রক্ত বতমান থাকার orteries 
কারণে TEAC 
মতই দেখাচ্ছে। 
(চিত্রটি The 
Developing লী umbilical | 
panne asi N ah _ chorion 
সংস্করণ, ৬৫ পৃষ্ঠা vitellina arteries 
হতে নেয়া হয়েছে) 


“vosculor plexus on yolk sac 


কুরআন শরীফের আয়াতে উল্লেখিত ভ্রণের ২য় স্তর হল_ “52” (AN) | 
42 হল চর্বিত দ্রব্য। যদি কেউ এক টুকরা চুইংগাম নিয়ে দাতে চর্বণ করার পর 
তাকে ACTA সাথে তুলনা করে তাহলে, উক্ত দ্রব্যের সাথে জ্রণের হুবহু মিল দেখতে 
পাবে 1° (৫ ও ৬ নং চিত্র দ্রষ্টব্য) 

আজ বিজ্ঞানীরা মাইক্রোস্ষোপসহ অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহার এবং অক্লান্ত 
পরিশ্রম করে এগুলো আবিষ্কার করেছে কুরআন নাযিল হওয়ার দেড় হাজার বছর পর। 
তাহলে, মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এত কিছু জানা কেমন করে 
সম্ভব যখন এ সবের কিছুই আবিষ্কৃত হয় নি? 


° ক্ুরআন-হাদীসের আলোকে মানব দেহের প্রবৃদ্ধি, মুর ও অন্যান্য, পৃষ্ঠা-৩৭ ও ৩৮। 
5 মানবদেহের প্রবৃদ্ধি, মুর ও পারসাউড, ৫ম সংস্করণ, পৃষ্ঠা-৬৫। 
€ মানবদেহের প্রবৃদ্ধি, ৫ম সংস্করণ, পৃষ্ঠা-৮। 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 15 


foa-¢ : এই চিত্রটি ২৮ দিন বয়সের (মুদগাহ 
স্তরের) acta চিত্র। উক্ত চিত্রটি দাঁত দ্বারা 
চর্বিত লোবানের মতই দেখাচ্ছে। (চিত্রটি The 
Developing Human, ৫ম সংস্করণ, ৭২ পৃষ্ঠা 
হতে নেয়া হয়েছে) 





A. Embryo 
otic pit third branchie! 


mandibular | arch 


চিত্র-৬ : এখানে vite চুইংগাম ও ভ্রণের orch 
চিত্র উপস্থাপিত CATE | আমরা উভয়ের মধ্যে সপ اع‎ 
সামঞ্জস্য দেখতে পাই। উপরের চিত্র A তে 

আমরা জণের গায়ে দাঁতের মত চিহ্ন এবং as 
চিত্র B তে BS লোবান দেখতে পাচ্ছি। 






Î Actual size 





http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


16 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


১৬৭৭ খৃষ্টাব্দে হাম ও লিউয়েনহোক নামক দুই বিজ্ঞানী মাইক্রোসক্ষোপ দিয়ে 
মানুষের বীর্যের মধ্যে জীবনের অস্তিত্ব (Spermatozoma) খুঁজে পান রাসুল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের যুগের এক সহস্রাধিক বছর পর। এ দুইজন বিজ্ঞানীই আগে 
ভুলক্রমে বিশ্বাস করেছিলেন যে, মানুষের বীর্যের মধ্যে উক্ত কোষের রয়েছে অতি 
সামান্য প্রক্রিয়া। নারীর ডিম্বাগুতে আসার পর তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে 1” 


আর প্রফেসর কেইথ এল. মুর বিশ্বের একজন প্রসিদ্ধ ভ্রণ-বিজ্ঞানী এবং 
মানবদেহের প্রবৃদ্ধি গ্রন্থের লেখক; তার সাড়া-জাগানো এ বইটি বিশ্বের আটটি ভাষায় 
ছাপা হয়েছে। এটা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ রেফারেস বই। বইটি আমেরিকার 
বিশিষ্ট একটি গবেষণা বোর্ড কর্তৃক কোনো একক লেখকের শ্রেষ্ঠ বই হিসেবে স্বীকৃতি 
পেয়েছে। কেইথ এল. মুর হচ্ছেন কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয়ের শারীরবিদ্যা ও 
কোষ বিভাগের প্রফেসর। তিনি সেখানে মেডিক্যাল ডিপার্টমেন্টের অধীনে মৌলিক 
বিজ্ঞান (Basic science) বিভাগের সহকারী ডীন হিসেবে এবং আট বছর শারীরবিদ্যা 
বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮৪ সালে তিনি 
কানাডায় শারীরবিদ্যা বিভাগের উপর কৃতিত্বপূর্ণ স্বাক্ষর রাখার জন্য কানাডার 
শারীরবিদ্যা বোর্ডের পক্ষ থেকে CB. পুরস্কার পেয়েছিলেন। এছাড়া তিনি Canadian 
and American Association of Anatomists এবং Council of the Union of 
Biological Sciences -সহ বহু আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেছেন। 

১৯৮১ সালে সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত সপ্তম মেডিক্যাল সেমিনারে তিনি 
বলেন: “আমার জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ছিল যে, আমি মানব শরীরের 
প্রবৃদ্ধির ব্যাপারে ভালোভাবে জানতে কুরআন শরীফের সহায়তা নিতাম । আমার কাছে 
এটা এখন স্পষ্ট যে, এ বিষয়গুলো আল্লাহ তা'আলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কেননা, এ সকল বিষয়ের প্রায় সব 
কিছুই তার মৃত্যুর কয়েকশত বছর পর আবিষ্কৃত হয়েছে। এটা প্রমাণ করে যে, মুহাম্মদ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার সত্য নবী ।”8 


7 মানবদেহের প্রবৃদ্ধি, মুর ও পারসাউড, ৫ম সংস্করণ, পৃষ্ঠা-৯। 
১ This is the Truth তথা “এটাই সত্য” নামক ভিডিও ডকুমেন্টারি থেকে সংগৃহীত। এই ভিডিও 


ডকুমেন্টারিসহ প্রফেসর কেইথ মুরের মতামতসমূহ দেখার জন্য www.islam- 
guide.com/truth ভিজিট করুন। 





ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 17 


এ সময় তাকে প্রশ্ন করা হল: তাহলে কি এর অর্থ দাঁড়ায় “কুরআন মাজীদ 
আল্লাহ তা'আলার বাণী?” তিনি জবাব দিলেন: “আমি এ কথা মেনে নিতে কুণ্ঠাবোধ 
করি না।” 

প্রফেসর মুর একটি কনফারেলে বলেছিলেন: “কুরআন ও হাদীসে মানবজ্রণের বৃদ্ধি 
আলোচনা করেছে। এ পদ্ধতিগুলো অত্যন্ত চমৎকার ও বিস্তৃত অর্থ নির্দেশ করে থাকে, 
যা আধুনিক শরীর বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের সাথে সংগতিপূর্ণ। বিগত চার 
বছরে সপ্তম শতাব্দীতে নাযিলকৃত কুরআন ও হাদীসের আলোকে মানবজণ নিয়ে 
গবেষণা করে বিস্ময়কর ফলাফল পাওয়া গেছে। এরিস্টটল ভ্রণবিদ্যা জনক হওয়া 
সত্ত্বেও তিনি খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে মুরগির ডিমের উপর গবেষণা চালিয়ে দেখেন যে, 
বিস্তারিত কিছুই জানাতে পারেন নি। ধরে নেয়া যায় যে, কুরআন নাযিলের সময় ভ্রণের 
এ স্তরগুলো সম্বন্ধে খুব কমই জানা ছিল; যা সপ্তম শতাব্দীতে বিজ্ঞানের কোন কিছুর 
উপর নির্ভর করে জানার সুযোগ ছিল না। এখানে এসে শুধু একটি মাত্র নির্ভরযোগ্য 
ফলাফলে আসা যায় যে, এ সমস্ত জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে 
এসেছে একমাত্র আল্লাহ তা'আলার পক্ষ থেকে। কারণ, তিনি ছিলেন নিরক্ষর তার 
এগুলো জানার কথা ছিল না। এছাড়া অন্য কোথাও থেকে তার মত নিরক্ষর লোককে 
যে ট্রেনিং দেয়া হবে তাও ছিল অসম্ভব ৷’ 


খ. মহাগ্রন্থ আল-কুরআন ও পাহাড় 

একটি বই, নাম তার Earth (পৃথিবী)। বইটি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ের মৌলিক 
রেফারেল হিসেবে স্বীকৃত। “প্রফেসর ফ্রাঙ্ক প্রেস” বইটির রচয়িতাদের অন্যতম ١ তিনি 
ছিলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান-বিষয়ক উপদেষ্টা। 
পরবর্তীতে ১২ বছর তিনি ছিলেন ওয়াশিংটনের জাতীয় বিজ্ঞান আ্যাকাডেমি প্রধানের 
দায়িত্বে। এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, পাহাড়ের নিচে শিকড় রয়েছে৷” আর 


° This is the Truth (ভিডিও ডকুমেন্টারি) 
10 Earth, Press and Siever, পৃ. ৪৩৫. আরও দেখুন, Earth Science, Tarbuck, and 
Lutgens, পৃ. ১৫৭। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


18 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


শিকড়গুলো মাটির অত্যন্ত গভীর পর্যন্ত বিস্তৃত। এই শিকড়গুলো দেখতে অনেকটা 
পেরেকের মতই ١ (দেখুন: ৭, ৮, ৯ নং চিত্র) 
এভাবেই আল্লাহ তা'আলা কুরআন শরীফে পাহাড়ের কথা বর্ণনা করেছেন। আল্লাহ 
বলেন: 
€(v) 555 05419 (1) (Stee S55) Jad টি 
অর্থাৎ “আমি কি জমিনকে বিছানা এবং পাহাড়কে পেরেকের মত করি নি?” (আল- 
কুরআন, সূরা আন-নাবা: ৬-৭) 


চিত্র-৭ : এখানে 
চিত্রে দেখা যাচ্ছে 
মাটির নিচে 
শিকড় বিদ্যমান। 
(Earth, প্রেস ও 
সিফার:৪১৩ পৃষ্ঠা) 





British Isles N.Germany Alps Europe Russian Platform Caucasus 
9 Bai 
10 








20 
30 
40 
50 


60 





70 


চিত্র-৮: চিত্রে পাহাড়কে পেরেকের মত দেখা যাচ্ছে মাটির গভীরে যার রয়েছে প্রোথিত Piao) 
(Anatomy of the Earth, ২২০ পৃষ্ঠা ) 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 19 


Mountain range —~ <a> 


im N Erosion 
EU > 





Deposition Fa level 










Mantle 





11108171811 root 


চিত্র-৯: মাটির ভিতর গভীর শিকড় থাকার কারণে পাহাড় কিভাবে পেরেকের মত রূপ নিয়েছে চিত্রটি 
তা ব্যাখ্যা করছে। (Earth Science, Tarbuck and Lutgens) 


আধুনিক ভূ-তত্ত্ বিজ্ঞান প্রমাণ করেছে যে, জমিনের নিচে পাহাড়ের রয়েছে গভীর 
শিকড়। (৯ নং চিত্র দেখুন) সে শিকড়গুলো সমতল ভূমি থেকে পাহাড়ের যে উচ্চতা 
তার কয়েকগুণ পর্যন্ত হতে পারে 1”? 

তাই, পাহাড়ের গুণাবলি বর্ণনা করতে গিয়ে “পেরেক” শব্দ ব্যবহার করাই উত্তম। 
কারণ, পেরেকের প্রায় সবটুকুই জমিনের ভিতর লুকিয়ে থাকে। বিজ্ঞানের ইতিহাস 
থেকে জানা যায় যে, পাহাড়ের এ পেরেক সংক্রান্ত তথ্যগুলো ১৮৬৫ সালে জ্যোতির্বিদ 
“স্যার জর্জ আইরি” র মাধ্যমে সর্বপ্রথম জানা গেছে ।£ 

ভূ-পৃষ্ঠকে স্থির রাখার পিছনে পাহাড়ের উল্লেখযোগ্য অবদান রয়েছে। পাহাড় F- 
কম্পন রোধে ভূমিকা রাখে । আল্লাহ তা'আলা বলেন: 

€(০) 353৫5 তল shits (চিতল এ ৬950 HNN এরি 

অর্থাৎ “আর তিনি পৃথিবীর উপর সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যেন কখনো তা 
তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরি করেছেন যাতে তোমরা 
সঠিক পথ প্রদর্শিত হতে পার।” (আল-কুরআন, সূরা আন-নাহল: ১৫) 

সম্প্রতি টেকটোনিক প্লেট (Tectonic plate) গবেষণায় প্রমাণিত হয়েছে যে, 
পাহাড় পৃথিবীকে স্থির রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধারণাটা সম্প্রতি 


1 The Geological Concept of Mountains in the Qur'an, আল-নাজ্জার, পৃষ্ঠা-৫। 
1? Farth, Press and Siever, p. 435. আরও দেখুন, The Geological Concept of 
Mountains in the Quran, p. 5. 


15 The Geological Concept of Mountains in the Qur'an, p. 44-45. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


20 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


বিংশ শতাব্দীর ৬০-এর দশকে টেকটোনিক প্লেটের (Tectonic plate) উপর 
গবেষণার আগে জানা যায় A 


মুহাম্মদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের যুগে 
সম্বন্ধে জানার?! কারও পক্ষে কি এটা কল্পনা করা 
সম্ভব ছিল যে, তাদের চোখের সম্মুখস্থ সুদৃঢ় এ 
রেখেছে? পাহাড়ের গভীর শিকড় রয়েছে তা 
আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে। আজকের ভূ- 
তত্ব প্রমাণ করেছে যে, কুরআনে বর্ণিত উক্ত বিষয় সত্য। 





গ. কুরআন ও পৃথিবীর সৃষ্টি 
বর্তমান বিজ্ঞান পৃথিবীর বাহ্যিক ও আভ্যন্তরীণ সৃষ্টি নিয়ে স্পষ্ট করে বলেছে যে, পৃথিবী 
সুদীৰ্ঘকাল মেঘাচ্ছন্ন ধোঁয়া ছিল। তা ছিল অধিক ঘনত্ববিশিষ্ট এবং উষ্ণ গ্যাসের সমষ্টি ৷ 
এগুলো পৃথিবী সৃষ্টির মৌলিক উপাদানসমূহের মধ্যকার একটি বলে আধুনিক বিজ্ঞান নিশ্চিত 
করেছে। আধুনিক বিজ্ঞানীরা উক্ত ধোঁয়া থেকে সৃষ্ট নতুন নতুন তারকা দেখতে পান। (দেখুন 
১০ ও ১১ নং চিত্র) রাত্রে যে তারকা দেখা যায় তা আগে উক্ত ধোঁয়ার অংশ ছিল। অর্থাৎ 

ধোঁয়া থেকেই এগুলোর উৎপত্তি হয়েছে। আল্লাহ তা'আলা বলেন: 

(ISB 9501 এ ৪৭2) 
অর্থাৎ “অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ।” (আল- 

কুরআন, সুরা হামীম আস-সাজদাহ: ১১) 
ধোঁয়া থেকে তৈরি হয়েছে। অতএব, আমাদের এ কথা বলতে দ্বিধা নেই যে, আকাশ ও 


14 The Geological Concept of Mountains in the Qur'an, p. 5. 
° The First Three Minutes, a Modern View of the Origin of the Universe, 


Weinberg, p. 94-105. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 21 


পৃথিবীর সবকিছুই পূর্বে একটি মাত্র বস্তু ছিল তারপর এগুলোকে সৃষ্টি করা হয়েছে। উক্ত 
ধোঁয়ার বাইরে একটি অপরটি থেকে পৃথক হয়ে গেছে। আল্লাহ তা'আলা বলেন: 
CREE; كلا‎ ০০১33 IGEN ST Lhe Gull এট 

অর্থাৎ “অবিশ্বাসীরা (কোফিররা) কি চিন্তা করে না যে, আকাশ ও পৃথিবী একীভূত 
ছিল (মুখ বন্ধ ছিল) অতঃপর আমি তাদেরকে আলাদা করেছি?” (আল-কুরআন, সূরা 
আল-আধিয়া; ৩০) 

বিশ্ববিখ্যাত poe ও জার্মানির জোহানেস-গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের FOG 
বিভাগের বিভাগীয় প্রধান আলফ্রেড ক্রোনার বলেন: “আমরা চিন্তা করি_ মুহাম্মদ 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট কোথা থেকে এ সব বিষয়ের জ্ঞান এসেছে? 
আমি নিশ্চিত যে, পৃথিবী সৃষ্টির এ মৌলিক বিষয়ের খবর জানা তার পক্ষে ছিল TET | 
কেননা, অল্প কিছুদিন আগে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই বিজ্ঞানীরা এগুলো 
সম্বন্ধে জানতে সক্ষম হয়েছে।” ° তিনি আরও বলেন: “চৌদ্দ শ বছর আগে যে মানুষটি 
পারমানবিক পদার্থ সম্বন্ধে জানত না তার পক্ষে নিজের চিন্তাকে কাজে লাগিয়ে এ কথা 
বলা সম্ভব নয় যে, আকাশ ও পৃথিবী মূলত একই পদার্থ থেকে সৃষ্টি হয়েছে” 


চিত্র-১০ : চিত্রে গ্যাস ও ধুলোবালি (Nebula) 
থেকে উৎপাদিত নতুন তারকা দেখা যাচ্ছে যা 
আকাশ ও পৃথিবী সৃষ্টির উপাদান উক্ত ধোঁয়ার 


অংশ। (The Space Atlas, Heather and Henbest, 


ৃষ্ঠ-৫০) 





© This is the Truth তথা “এটাই সত্য” নামক ভিডিও ডকুমেন্টারি থেকে সংগৃহীত। এই ভিডিও 
ডকুমেন্টারিসহ প্রফেসর আলফ্রেড ক্রোনারের মতামতসমূহ দেখার জন্য www.islam- 
guide.com/truth ভিজিট করুন। 

17 This is the Truth (ভিডিও ডকুমেন্টারি)। 





http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


22 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 





চিত্র-১১ : মেঘের লেক (The lagoon nebula); সেটা গ্যাস ও ধুলাবালির মেঘ। এর 
ব্যাস ৬০ আলোকবর্ষ । উচ্চতাপ সম্পন্ন তারকার অতি বেগুনী রংয়ের রশ্মি বিকিরণের 
ফলে এটি উত্তেজিত হয়। সম্প্রতি গবেষণায় তা প্রমাণিত হয়েছে। (Horizons, 


Exploring The Universe, Seeds, plate 9, from Association of Universities for 


Research In Astronomy, Inc ) 


ঘ. আল-কুরআন ও মানুষের মগজ 
আল্লাহ তা'আলা কুরআন শরীফে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সালাতে 
বাধা দানকারী একজন নিকৃষ্ট মুশরিক সম্বন্ধে বলেন: 
{OV BLUE 2১৫ Hol (০) oll 5০ ath এ ৩০১৫) 
অর্থাৎ “...কক্ষনো নয়। (খবরদার!) সে যদি বিরত না হয় (রাসূলের সালাতে বাধা 
দান থেকে) তবে, আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেচড়াবই। মিথ্যাচারী পাপী 
কেশগুচ্ছ।” (আল-কুরআন, সুরা আল-আলাক: ১৫-১৬) 
“2৩” শব্দের অর্থ হচ্ছে মাথার কপাল। প্রশ্ন উত্থাপিত হতে পারে, আল্লাহ 
তা'আলা আয়াতে কপালের কথা প্রসঙ্গে কেন বললেন যে, সেই কপাল মিথ্যাবাদী ও 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 23 


পাপী? কেন ব্যক্তিকে সম্বোধন করে বললেন না যে, ব্যক্তিটি মিথ্যাবাদী ও পাপী? মাথার 
কপাল, মিথ্যা ও পাপের মধ্যে সম্পর্ক কি? 

আমরা যদি কপাল ও মাথার খুলির দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, কপালের 
সামনের দিকেই মগজের অবস্থান। (১২ নং চিত্র দেখুন) আসুন! দেখি শরীর-বিজ্ঞান 
মাথার সামনের দিকের কাজকর্ম সম্বন্ধে কি বলে? Essentials of Anatomy © 
Physiology তথা “শারীরবিদ্যার মৌলিক উপাদান” গ্রন্থের লেখক এই অংশের কাজ 
সম্বন্ধে বলেন: “কোন কিছু করার জন্য পরিকল্পনা, দৃরদৃষ্টি ও উৎসাহ-উদ্দীপনা ইত্যাদি 
কপালের সামনের এই স্থান থেকেই উৎপন্ন হয়। আর এখানেই বহিরাবরণ সমূহের 
সম্মিলন ঘটেছে ।...৮১ লেখক আরও বলেন: “কোন কিছু করার প্রতি প্রেরণা দানে 
কপালের অবদান থাকার কারণে তিনি বিশ্বাস করেন যে, মাথার কপাল কারও সাথে 
শত্ৰুতা করার মেইন পয়েন্ট বা কেন্দ্রবিন্দু 1”? 

সুতরাং, মগজের স্থানটাই পরিকল্পনা, কোনকিছু করতে প্রেরণাদান, ভাল ও খারাপ 
কাজের দিকে ধাবিত করা ইত্যাদির জন্য দায়ী। মিথ্যা বা সত্য বলার ক্ষেত্রেও তার 
অবদান রয়েছে। তাই, মানুষ যখন মিথ্যা বলে বা পাপকাজ করে তখন মিথ্যা ও পাপ 
কাজের জন্য মাথার কপালকে দায়ী করাই শ্রেয়। যেমনটিই আল্লাহ তা'আলা উক্ত 
আয়াতে উল্লেখ করেছেন: (4) AEE 2১৫ 2০৩ (10) এড Land এও لم‎ ৬১৫ 

অর্থাৎ “...কক্ষনো নয়। (খবরদার!) সে যদি বিরত না হয় (রাসূলের সালাতে বাধা 
দান থেকে) তবে, আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেচড়াবই। মিথ্যাচারী 
পাগী(র) কেশগুচ্ছ।” (আল-কুরআন, সূরা আল-আলাক: ১৫-১৬) 


15255209715 of Anatomy & Physiology, Seeley and others, p. 211. আরও দেখুন, The 
Human Nervous System, Noback and others, p. 410-411. 
° Essentials of Anatomy & Physiology, Seeley and others, p. 211. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


24 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 








Somesthelic 
association 


Visual 
association 
oreo 


Visual 
cortex 
Motor speech area 


(Broca’s area) 


Sensory 5 area 
(Wernicke's oreo) 


Auditory 
95500101101) area 
Primary 

auditory cortex 


চিত্র-১২ : চিত্রে বাম দিকের অর্ধেকটাই মগজ। আর মগজের সামনেই রয়েছে কপাল। 
(Essentials of Anatomy & Physiology, Seeley and others, .م‎ 210.) 


মাথার কপালের এ সমস্ত কাজকর্মের কথা, কেইথ এল. মুরের কথানুসারে, বিগত 
৬০ বছরের মধ্যে জানা গেছে 


8. কুরআন ও নদী-সমুদ্র 

আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে, যে সব স্থানে ভিন্ন দুটি সমুদ্র একত্রিত হয়েছে 
সে সমস্ত স্থানে দুটি সমুদ্রের মাঝে (অদৃশ্য) অন্তরাল রয়েছে যা সমুদ্রদ্ধয়ের ভিতর 
পার্থক্য সৃষ্টি করে এবং উভয়ের মাঝে নিজ নিজ গভীরতা, লবণাক্ততা ও ঘনত্ব বজায় 
রাখতে সাহায্য করে ।% উদাহরণস্বরূপ, ভূমধ্যসাগর তারেক পাহাড় বা জিব্রাল্টার হয়ে 
আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের ভিতরে তা 
কয়েকশত মাইল পর্যন্ত বয়ে গেছে প্রায় ১০০০ মিটার গভীরতাসহ। অথচ, তার ভিতরে 
বর্তমান রয়েছে নিজ নিজ উষ্ণতা, লবণাক্ততা ও ঘনত্বসহ অন্য সব গুণাবলি । এর পুরো 
স্থানেই রয়েছে ভূমধ্যসাগরের পানি 1°? (১৩ নং চিত্র দেখুন) 


2 SAIT ইলমী ফিন নাপিয়াহ্‌ মুর ও অন্যান্য, পৃষ্ঠা-৪১ 


* Principles of Oceanography, Davis, p. 92-93. 
* Principles of Oceanography, Davis, p. 93. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 25 


Atlantic Ocean Mediterranean Sea 
> —_— ৮ 


Atlantic Ocean Water Mediterranean 
Salinity lower thun 36,0740 Sea Water 


Gibraltar 
Sill 


A! 


Depth (Meters) 


{1.5° Salinity higher 
than 36.5%0 





চিত্র-১৩ : ভূমধ্যসাগরের পানি তারেক পাহাড় (জিব্বাল্টার) হয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ 
করেছে নিজ গুণাবলি তথা নিজস্ব উষ্ণতা, লবণাক্ততা ও ঘনত্ব সহ। এমনটি হয়েছে উভয়ের 
মধ্যকার অন্তরালের কারণে ৷ চিত্রের তাপমাত্রা সেলসিয়াস ডিগ্রিতে। (Marine Geology, 
Kuenen, p.43 সামান্য উন্নতিসহ) 


এ সব সমুদ্রে উত্তাল তরঙ্গমালা , প্রবল স্রোত ও জোয়ার ভাটা থাকা সত্ত্বেও তাদের 
পানি একত্ৰিত হয় না এবং তাদের মধ্যকার অন্তরালকে অতিক্রম করে না। 

আল্লাহ তা'আলা এই অন্তরাল সম্বন্ধে বলেন, পাশাপাশি বয়ে যাওয়া দুই সমুদ্র 
তাদের মধ্যকার অন্তরালকে অতিক্রম করে না। কোরআন মাজীদে এসেছে: 

(E) ay لا‎ E555 EE (9) 95 SAE 

অর্থাৎ “তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। উভয়ের মাঝখানে রয়েছে 
এক অন্তরাল। তারা তাকে অতিক্রম করে না।” (আল-কুরআন, সূরা আর-রহমান: ১৯- 
২০) 

তবে, কোরআনে যখন মিষ্টি ও লবণাক্ত পানির ব্যাপারে আলোচনা করা হয়েছে 
তখন উভয়ের মধ্যকার অন্তরালের সাথে সাথে 'প্রতিবন্ধক ANA কথা উল্লেখ করা 
হয়েছে আল্লাহ বলেন: 

(AE 555 এ Jay Gta হত 9 ৩০ She ths এল 65 ওর bsp 

অর্থাৎ “তিনিই সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন একটি মিষ্টি, তৃষ্ণা নিবারক 
এবং একটি লোনা, বিস্বাদ; উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় ও দুর্ভেদ্য 
আড়াল।” (আল-কুরআন, সূরা আল-ফুরকান: ৫৩) 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


26 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


কেউ প্রশ্ন করতে পারেন “কেন আল্লাহ তা'আলা মিষ্টি ও লবণাক্ত পানির মধ্যকার 
অবস্থা সম্বন্ধে অন্তরালের সাথে পর্দা তথা বাধার কথা উল্লেখ করেছেন, কিন্তু দুই 
সমুদ্রের মাঝখানের অবস্থা সম্বন্ধে অন্তরালের সাথে বাধার কথা উল্লেখ করেন নি?” 

আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে, নদী সমূহের একত্রিত হওয়ার স্থান তথা 
মোহনায় যেখানে মিষ্টি ও লবণাক্ত পানির সম্মিলন ঘটে সেখানকার অবস্থা দুই সমুদ্রের 
সম্মিলন স্থলের অবস্থা থেকে পুরোপুরি ভিন্ন হয়ে থাকে। প্রমাণিত হয়েছে যে, 
মোহনাস্থলে মিষ্টি পানি ও লবণাক্ত পানির ঘনত্বে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য; যা 
তাদের দুটি স্তরকে মিশে যাওয়া থেকে বাধা দান করে। আর এই পার্থক্যস্থলের 


Estuary 


| 
Salt water 
23170 11972 যা 00০ ১০৭) 


The Partition 
Zone of Separation) 









Fresh water 
(River) 






Vertically mixed 
লবণাক্ততার মাত্রা বাকি অংশের মিষ্টি ও লবণাক্ত পানির বৈশিষ্ট্য থেকে ভিন্ন হয়।2 
(দেখুন ১৪ নং চিত্র) 
চিত্র-১৪: উপরের চিত্রটি মোহনাস্থলের লবণাক্ততার মাত্রা দেখাচ্ছে। (হাজার ভাগের এক ভাগ %০ 
হিসেবে) আমরা এখান থেকে মিষ্টি ও লবণাক্ত পানির পার্থক্যস্থল দেখতে পাই। (Introductory 
Oceanography, Thurman, p. 301, সামান্য পরিবর্তনসহ) 


সাম্প্রতিক সময়ে এটা আবিষ্কৃত হয়েছে অত্যাধুনিক তাপ, লবণ, ঘনত্ব ও 
অক্সিজেন-মাপক যন্ত্র দিয়ে পরীক্ষা চালানোর পর। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় দুই 
সমুদ্রের মধ্যকার উক্ত বাধা বা প্রতিবন্ধককে খালি চোখে দেখা । সেগুলো দেখলে 
আমাদের কাছে মনে হবে সমুদ্র একটিই দুটি নয়। অনুরূপভাবেই খালি চোখে নদী ও 
সমুদ্রের মোহনাকেও মিষ্টি পানি, লবণাক্ত পানি ও প্রতিবন্ধক এই তিনভাগে ভাগ করা 
অসম্ভব। 


* Oceanography, Gross, p. 244, এবং Introductory Oceanography, Thurman, pp. 300- 
301. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 27 


চ. কুরআন, গভীর সমুদ্র ও আভ্যন্তরীণ উর্মিমালা 
আল্লাহ রাব্বুল আলামীন মহাগ্রন্থ আল-কুরআনে বলেন: 
€(৮)% ৩৪ ০505 له‎ i a 0৬5 ০ Dy el 
অর্থাৎ “অথবা তাদের কর্ম সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত 
করে তরঙ্গের উপর তরঙ্গ, তার উপরে ঘন কালো মেঘ আছে। একের পর এক 
অন্ধকার। যখন সে হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পারে না। আল্লাহ 
যাকে জ্যোতি দেন না তার কোনোই জ্যোতি নেই। (আল-কুরআন, সুরা আন-নুর: ৪০) 


মহাগ্রন্থ আল-কুরআনের এই আয়াতে আল্লাহ তা'আলা সমুদ্র ও মহাসাগরের 
মধ্যকার অন্ধকারের বর্ণনা দিয়েছেন। সমুদ্রের তলদেশে কোন মানুষ হাত বের করলে 
তার কিছুই দেখতে পাবে না। সমুদ্র ও মহাসাগরে প্রায় ২০০ মিটারের নিচে সাধারণত 
কোন আলোই থাকে না। সেখানে থাকে শুধুই অন্ধকার। (দেখুন ১৫ নং চিত্র) এ ছাড়া 
১০০০ মিটারের নিচে কোন আলোর চিহ্ন পর্যন্ত থাকে না।” তবে, কোন মানুষ 
আধুনিক সরঞ্জামাদি ও সাবমেরিনের সহায়তা ছাড়া পানির ৪০ মিটারের নিচে যেতে 
পারে না। 


* Oceans, Elder and Pernetta, p. 27. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


28 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 





চিত্র-১৫; শতকরা ৩ থেকে ৩০ ভাগ সূর্যের আলো সমুদ্রের উপরিভাগে প্রতিবিশ্বিত 
হয়। তখন একের পর এক আলোর সাতটি রঙ শুষতে শুষতে সবুজ রঙ ছাড়া অন্যান্য 
রঙ প্রথম ২০০ মিটার গভীর পর্যন্ত যায়। (মহাসাগর, পৃষ্ঠা-২৭) 


অন্ধকারকে প্রমাণ করেছেন। 

উপরোক্ত আয়াত থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, সেটা হল-_ সাগর ও 
মহাসাগরের গভীরস্থ পানি ঢেউ দ্বারা ঢাকা থাকে তার উপরেও থাকে অন্য ঢেউ। এটা 
সত্য যে, উক্ত দ্বিতীয় প্রকার ঢেউ হচ্ছে সমুদ্রের উপরিভাগের ঢেউ যা মানুষ দেখতে 
পায়। কারণ, কুরআন মাজীদে বলা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের উপর রয়েছে মেঘ ৷ তাহলে, 
প্রথম ঢেউয়ের বিষয়টা কি? সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে, 
সমুদ্রের ভিতরে আরও ঢেউ রয়েছে; যেগুলো “বিভিন্ন স্তরের ঘনত্বের ভিন্নতার কারণে 
এর সৃষ্টি হয়।”% (দেখুন, চিত্র-১৬) 


* Oceanography, Gross, p. 205. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 29 


Surface waves 








Dense water 


Internal waves 
Less dense 


water 


Perspective 


চিত্র-১৬: চিত্রে দু'স্তরের ভিন্ন ঘনত্ব বিশিষ্ট পানির আভ্যন্তরীণ ঢেউ। একটি বেশি ঘনত্ব 
বিশিষ্ট (নিচে) এবং অপরটি একটু কম ঘনত্ব বিশিষ্ট (উপরে)(মহাসাগর জ্ঞান, পৃষ্ঠা- 
২০৪, Oceanography) 


ভিতরের ঢেউ সাগর ও মহাসাগরের নি্নদেশের পানিকে ঢেকে রাখে। কারণ, 
নিম্নদেশের পানির ঘনত্ব উপরস্থ পানির ঘনত্বের চেয়ে বেশি। এবং উপরের ঢেউ যে 
কাজ করে নিন্নদেশের ঢেউয়ের কাজ ও তাই। উপরের ঢেউয়ের মত নিন্নদেশের ঢেউ 
ও আশে পাশের স্থাপনা ভেঙ্গে ফেলতে সক্ষম। তবে, পার্থক্য হচ্ছে- উপরের ঢেউয়ের 
মত নিন্নদেশের ঢেউ মানুষের চোখে ধরা পড়ে না। এবং এটা শুধুমাত্র তাপ ও 
লবণাক্ততা পরিবর্তনকারী বিষয়ের ব্যাপারে একটি নির্দিষ্ট স্থানে গবেষণার মাধ্যমেই 
জানা সম্ভব হবে 17° 


ছ. কুরআন ও মেঘমালা 
বিজ্ঞানীরা বিভিন্ন ধরণের মেঘমালার উপর গবেষণা করেছেন। তারা প্রমাণ 
করেছেন যে, বৃষ্টিবাহী মেঘ নির্দিষ্ট পদ্ধতি ও প্রক্রিয়ায় গঠিত হয়। তা গঠিত হয় নির্দিষ্ট 
প্রকারের বাতাস ও মেঘ দ্বারা। এক প্রকার মেঘের নাম “সাহাবুর রুকাম” তথা 
“মেঘপুঞ্জ” “Cumulonimbus” | মহাকাশ বিজ্ঞানীরা উক্ত মেঘের গঠন, বৃষ্টি, শিলা ও 


6 Oceanography, Gross, p. 205. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


30 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


বিজলি নিয়ে গবেষণা করেছেন। তারা প্রমাণ করেছেন যে, উক্ত মেঘপুঞ্জ বৃষ্টি তৈরির 
জন্য নিম্নের প্রক্রিয়াসমূহ সম্পন্ন করে থাকে: 


1) বাতাস কর্তৃক মেঘকে ধাক্কা দেয়া: ছোট মেঘখণ্ডকে বাতাস যখন ধাক্কা দেয় তখন 
Cumulonimbus বা “বৃষ্টিবাহী মেঘপুঞ্জ” নির্দিষ্ট স্থানে গিয়ে তৈরি হতে শুরু 
করে। (১৭ ও ১৮ নং চিত্র দেখুন) 





VELOCITY OF LOW CLOUDS 2 টা Co a E rh. E RL 4 
|048 -2152 7, SEPT 17, 7 ROS E o i A &৫ ৮১৮৮: a 


i اليه‎ : 5 ৬ 0 rA 
চিত্র-১৭: স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে দেখা যাচ্ছে যে, মেঘ B, ০ ও D এর মিলন স্থলের দিকে 
ঘূর্ণায়মান। তীর চিহ্নগুলো বাতাসের গতিপথ নির্দেশ করছে (The Use of Satellite Pictures 
in Weather Analysis and Forecasting, Anderson and others, p.188.) 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 31 





চিত্র-১৮: মেঘের ছোট ছোট টুকরা (SAPS মেঘমালা Cumulus) ছুটাছুটি করছে শেষ 
প্রান্তের বড় মেঘখণ্ডের উদ্দেশ্যে (Clouds and storms. Ludlam, plate 7.4) 


2) মেঘখণ্ডের মিলন: ছোট ছোট মেঘখণ্ড একসাথে মিলিত হয়ে বড় মেঘমালায় পরিণত 
হয়।% (দেখুন ১৮ ও ১৯ নং চিত্র) 


27 


দেখুন, The Atmosphere, Anthes and others, p. 268-269, এবং Elements of 
Meteorology, Miller and Thompson, p. 141. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


32 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


(A) Isolated cumulus stage Growing stage 


Height (km) 








চিত্র-১৯: (A) বিচ্ছিন্ন ছোট ছোট মেঘমালা একত্রিত হয়ে বড় মেঘে পরিণত হওয়ার অপেক্ষায় 
রয়েছে। (B) ছোট ছোট মেঘ কণাগ্তলো একত্রিত হয়ে বড় মেঘমালায় পরিণত হয়েছে। পানির 
ফোটা (*) চিহ্তিত ١ (The Atmosphere, Anthes and others, p. 269) 


3) স্তূপ করে রাখা: যখন ছোট ছোট মেঘখণ্ড একত্রে মিলিত হয় তখন তা উঁচু হয়ে 
যায় এবং উড্ডয়মান বাতাসের গতি পার্শ্ববর্তী স্থানের তুলনায় মেঘের মূল কেন্দ্রের 
নিকটে বৃদ্ধি পেয়ে অত্যন্ত শক্তিশালী হয়। এই উড্ডয়মান বাতাসের গতি মেঘের 
আকার বৃদ্ধি করে মেঘকে BPS করতে সাহায্য করে। (দেখুন-১৯., ২০ ও 
২১নং চিত্র) এই মেঘের ক্রমাগত বৃদ্ধির ফলে মেঘটি বায়ুমণ্ডলের অধিকতর ঠাণ্ডা 
স্থানের দিকে বিস্তৃতি লাভ করে 
সেখানে পানির ফোটা ও বরফের 
সৃষ্টি করে এবং তা আস্তে আস্তে বড় 
হতে থাকে। এরপর যখনই এগুলো 
অধিক ওজন বিশিষ্ট হয়ে যায় তখন 
বাতাস আর তাকে নিয়ন্ত্রণ করতে | 
পারে না। ফলে, মেঘমালা থেকে তা T 
বৃষ্টি ও শিলা হিসেবে বর্ষিত হয়।% ع‎ 





দেখুন, The Atmosphere, Anthes and others, .م‎ 269, এবং Elements of 
Meteorology, Miller and Thompson, pp. 141-142. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 33 


চিত্র-২০: ছোট ছোট মেঘখণ্ড একত্রিত হয়ে গঠিত 
“বৃষ্টিবাহী cumulonimbus মেঘপুঞ্জ” থেকে বৃষ্টি বর্ষণ 
হচ্ছে । (Weather and Climate, Bodin, p.123) 


আল্লাহ তা“আলা বলেন: 
(ANE 35৫55 359 فَترَى‎ ৪১ ধু Bs 2 ৫৬০০3 ঞ تر ان‎ পি 
অর্থাৎ “তুমি কি দেখ না যে, আল্লাহ তা'আলা মেঘমালাকে সঞ্চালিত করেন? 
তারপর তাকে ARGS করেন, এরপর তাকে স্তরে স্তরে রাখেন? অতঃপর তুমি দেখ 
যে, তার মধ্য থেকে বারিধারা বর্ষিত হয়।” (আল-কুরআন, সুরা আন-নূর: ৪৩) 
মহাকাশ বিজ্ঞানীরা অতি সম্প্রতি কম্পিউটার, বিমান, স্যাটেলাইট সহ বায়ুর চাপ, 
আর্দ্রতা পরিবর্তন প্রভৃতি নিয়ে গবেষণার ন্ত্রপাতিসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার 
করে মেঘের সৃষ্টি, গঠন প্রণালী ও তার কাজ-কর্ম সম্বন্ধে জেনেছেন।% 
মেঘ ও বৃষ্টি নিয়ে আলোচনা করার পর কুরআন বরফ ও বিদ্যুৎ সম্বন্ধে আলোচনা 
করেছে। আল্লাহ বলেন: 
৩০ ২৩ BLES مَنْ‎ GE مَنْ يَمَاءُ وَيَضْرِفُهُ‎ Led 23 فِيهَا مِنْ‎ JUG مِنَ السَّمَاءِ مِنْ‎ ৭5 
(৮) lat ০ بَرْقِهِ‎ 
অর্থাৎ “আর তিনি আকাশস্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন। এবং তা দ্বারা 
যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা সরিয়ে দেন। তার বিদ্যুৎঝলক 
যেন তার দৃষ্টিশক্তিকে বিলীন করে দিতে চায়।” (আল-কুরআন, সূরা আন-নুর: ৪৩) 
মহাকাশ বিজ্ঞানীরা দেখেছেন যে, cumulonimbus তথা বৃষ্টিবাহী মেঘপুঞ্জ, যা 
থেকে শিলা-বৃষ্টি বর্ষিত হয়_ তার উচ্চতা ২৫০০০ থেকে ৩০০০০ ফুট (8.9 থেকে 
৫.৭ মাইল) পর্যন্ত হয়ে থাকে । তাকে পাহাড়ের মতই দেখায় যেমনটি আল্লাহ 
তা'আলা কুরআন শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন: {J ৩৪ LN Ge 433 
অর্থাৎ “আর তিনি আকাশস্থিত পাহাড় (Fy) থেকে শিলা বর্ষণ করেন।” (দেখুন 
চিত্র-২১) 


2 Senger PIMAT কারীম ফি ওয়াসফি আনওয়াইর রিয়াহি ওয়াস সাহাবি ওয়াল মাতার, WÈ ও 
অন্যান্য, পৃষ্ঠা-৫৫ | 
* Elements of Meteorology, Miller and Thompson, p. 141. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


34 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 





চিত্র-২১ : Cumulonimbus Cloud বা বৃষ্টিবাহী মেঘ। (A Colour Guide to Clouds, Scorer 
and Wexler, p. 23) 


(তার বিদ্যুৎঝলক) বলা হল কেন? তাহলে কি তার অর্থ দাঁড়ায় যে, শিলাই বিদ্যুৎঝলক 
সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে? আসুন! আমরা দেখি Meteorology Today IZ এ 
সম্বন্ধে কি বলে। উক্ত গ্রন্থে বলা হয়েছে_ বরফ পড়ার দ্বারা মেঘে বৈদ্যুতিক চার্জের 
সৃষ্টি হয়। পানি ফোটার সাথে বরফের সামান্য 
সংস্পর্শ পেয়েই জমাট বেধে তাতে গোপন 
তাপমাত্রার সৃষ্টি হয়। আর বরফ টুকরার কারণে উক্ত 
বরফ পৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠের চেয়ে বেশি তাপমাত্রার সৃষ্টি 
হয়। এ ছাড়া এখানে আরেকটা আশ্চর্যজনক প্রক্রিয়া 
সংঘটিত হয়; তাহলো-_ এখানে বিদ্যুৎ অধিক ঠাণ্ডা 
থেকে অধিক গরমে পরিণত হয়ে নেগেটিভ চার্জের 
সৃষ্টি করে। এমনভাবে ঠাণ্ডা পানির ফোটার সাথে 





ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 35 


বরফের সংস্পর্শের পর এর ছোট ছোট কণাগুলো পজিটিভ চার্জ হয়ে TKN 
বাতাসের মাধ্যমে মেঘের উপরে চলে যায় এবং অন্য শিলাগুলো নেগেটিভ চার্জ হয়ে 
মেঘের নিচের দিকে চলে আসে ١ এখানে মেঘের নিচের অংশেও নেগেটিভ চার্জ হয়। 
আর এই নেগেটিভ vies বিদ্যুৎ হয়ে প্রস্থলিত aq? সারকথা হল- শিলাই বিদ্যুৎ 
সৃষ্টির প্রধান উপকরণ | 

অতি সম্প্রতি বিজ্ঞানীরা বিদ্যুৎঝলক সম্বন্ধে এ সমস্ত তথ্য আবিষ্কার করেছেন। প্রায় 
১৬০০ খৃষ্টাব্দ পর্যন্ত দার্শনিক এরিস্টটলের তত্বই সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে 
রেখেছিল। তিনি বলেছিলেন: বায়ুমণ্ডল দুটি নিঃশ্বাসের সম্মিলনের ফলাফল: আর্দ্র ও 
শুকনো | তিনি আরও বলেছেন: বজ্রধ্বনি হল শুকনা নিঃশ্বাসের সাথে অত্যাচারী মেঘের 
সংঘর্ষের ফল। আর বিদ্যুতৎঝলক হল ভীতিকর আগুনের মত করে শুকনা নিঃশ্বাসকে 
পুড়ে যাওয়া ।১£ এগুলো মহাকাশ সংক্রান্ত তথ্যাদির মধ্যকার কিছু তথ্য; যা ১৪০০ বছর 
আগে কুরআন নাযিলের সময়ে প্রভাব বিস্তার করেছিল। 


জ. কুরআনের বৈজ্ঞানিক মু'জিযা: বিজ্ঞানীদের মতামত 
কুরআন শরীফের বৈজ্ঞানিক মু'জিযা বা মিরাকল সম্বন্ধে বিজ্ঞানীদের কিছু বক্তব্য 
নিম্নে তুলে ধরা হল। এগুলো This is the Truth নামক ভিডিও ডকুমেন্টারি থেকে 
সংকলিত হয়েছে। এই ভিডিওতে আপনি ওই সমস্ত বিজ্ঞানীদের নিম্নোক্ত মন্তব্যসমূহের 
দেখতে ও শুনতে পারবেন। (অনলাইনে এই ভিডিওটেপটির কপি পেতে বা অনলাইনে 
তা দেখতে চাইলে www.islam-guide.com/truth ব্রাউজ করতে পারেন 1) 





1) ড. টি. ভি. এন. পারসাউড: তিনি মানিটোবা বিশ্ববিদ্যালয়, উইনিপেগ, মানিটোবা, 
কানাডা- এর এনাটনি বা শারীরবিদ্যা, শিশু স্বাস্থ্য, মহিলা রোগ, প্রসূতি ও যৌনরোগ 
বিভাগের অধ্যাপক ৷ তিনি ওখানে এনাটমি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন 
করেছেন ১৬ বছর। এ সেক্টরে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, তিনি ২২ টি বইয়ের লেখক ও 
সম্পাদনা করেছেন। এছাড়া তার ১৮১ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ১৯৯১ 


°" Meteorology Today, Ahrens, p. 437. 
* The Works of Aristotle Translated into English: Meteorologica, vol. 3, Ross and 
others, pp. 369a-369b. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


36 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


সালে তিনি কানাডার এনাটমি বা শারীরবিদ্যা বোর্ডের পক্ষ থেকে প্রদত্ত ).0.8. নামক 
বিখ্যাত পুরস্কার পেয়েছিলেন। 

যখন তাকে জিজ্ঞাসা করা হল-_ তার নিজের গবেষণায় প্রমাণিত কুরআন শরীফের 
বৈজ্ঞানিক YEN বা মিরাকল সম্বন্ধে, তখন তিনি বললেন: “আমার কাছে এটা 
প্রমাণিত হয়েছে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অতি 
সাধারণ প্রকৃতির মানুষ। তিনি পড়তে বা লিখতে জানতেন না এবং এ কথা সর্বজন 
স্বীকৃত যে, তিনি ছিলেন নিরক্ষর। আর আমরা কথা বলছি বারো শ বছর (মূলত 
বর্তমান সময় থেকে চৌদ্দ শ বছর) আগের কথা । চৌদ্দটি শতাব্দী পেরিয়ে গেছে। 
আমরা এমন একজন নিরক্ষর লোকের সামনে রয়েছি যিনি গভীর ও বিস্তারিত 
জ্ঞানসমৃদ্ধ এমন সব কথা বলছেন যা আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। 
তা আসলেই বিস্ময়ের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এটাকে আকস্মিকতা বলে মেনে 
নিতে পারি না। কেমন করে করে আকস্মিকতা হতে পারে? ওখানে (কুরআনে) প্রচুর 
বিষয় আছে যা বিজ্ঞানের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আমি ড. মুরের মতই বলি যে, 
আমার এগুলোকে সত্য বলে মেনে নিতে দ্বিধা নেই যে, এগুলো ABA পক্ষ থেকেই 
অবতীর্ণ হয়েছে। তিনিই এ বিষয়গুলোকে জানিয়ে দিয়েছেন।” 

ড. পারসাউড তার লেখা বিভিন্ন গ্রন্থে কুরআনের বেশ কিছু আয়াত ও হাদীসের 
উদ্ধৃতি দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন কনফারেনেও তা উল্লেখ করেছেন। 


2) ড. জো লেই সিম্পসন: তিনি আমেরিকার বায়লোর বিশ্ববিদ্যালয়, হোস্টন, টেক্সাস 
এর মেডিক্যাল বিভাগের অধীনে প্রসূতি, মহিলা রোগ ও Glog বিভাগের সাবেক 
অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান এবং টেনিসি বিশ্ববিদ্যালয়, মেমফিস, টেনিসি, 
যুক্তরাষ্ট্রের প্রসূতি ও মহিলা রোগ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন 
করেছিলেন। এছাড়া তিনি “আমেরিকান ফার্টিলিটি সোসাইটি” র প্রধান ছিলেন। 
ড. জো লেই সিম্পসন অনেকগুলো পুরস্কার অর্জন করেছেন তন্মধ্যে ১৯৯২ সালে 
“প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ শিক্ষক সংস্থা” কর্তৃক প্রদত্ত পুরস্কার উল্লেখযোগ্য | 
তিনি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের দু'টি হাদীসের উপর গবেষণা 
চালিয়েছেন। হাদীস দুটি হল:_ 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 37 


ক. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: | 
॥ (2১555714৭55 ) 
অর্থাৎ “তোমাদের প্রত্যেককে তার মায়ের পেটে চল্লিশ দিন রেখে দেয়া BA”? 
খ. রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
85 ৩০০৫9645855 05০5 ملكا‎ ও الله‎ এক UE ওটি 9৪ 88৩ 2291 
॥ 6755 adj 
অর্থাৎ “যখন বীর্যের বয়স ৪২ রাত অতিবাহিত হয় আল্লাহ তা'আলা তার কাছে 
একজন ফেরেশতা পাঠিয়ে দেন। তিনি তার আকৃতি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, চামড়া, 
গোশত ও হাডিড তৈরি করে AT 
তার গবেষণায় প্রমাণিত হয় যে, মাতৃগর্ভের প্রথম ৪০ দিনে ad একটি বিশেষ 
সময় অতিক্রম করে। তিনি এ হাদীস দুটির সত্যতা ও যথার্থতা প্রমাণিত হওয়ার দ্বারা 
প্রভাবান্বিত হন। তিনি একটি কনফারেনে এ হাদীস উল্লেখ করে বলেন: মুহাম্মদ 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দু'টি আমাকে জ্রণের প্রথম চল্লিশ দিনের 
সময়সূচি জানতে সাহায্য করেছে। আজকে সকালে একই কথা উচ্চারণ করেছেন 
আমাদের আরও দু'জন বক্তা। এটা যখন লেখা হয়েছে তখন তা বিজ্ঞানের গবেষণার 
ভিত্তিতেই লেখা হয়েছে_ এটা ধারণা করা অমূলক ৷ ... কারণ, জীনতত্ত ও ধর্মের মধ্যে 
কোন বৈপরীত্য নেই। এ ছাড়াও ধর্ম-বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সঠিক পথ 
প্রদর্শন করতে সক্ষম। কুরআন শরীফে বহু তথ্য আছে সেগুলো বিগত কয়েক শতাব্দী 
যাবত ঘোষণা ও প্রমাণ করে আসছে যে, কুরআন শরীফ আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
অবতীর্ণ গ্রন্থ ৷” 
3) ড. ই. মার্শাল জনসন: তিনি দীর্ঘ ২২ বছর যাবত আমেরিকার থমাস জেফার্সন 
বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র এর এনাটমি (শারীরবিদ্যা) ও 
উচ্চতর বায়োলজি (জীববিজ্ঞান) বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন 


S হাদীসটি সহীহ বুখারী ৩২০৮ এবং সহীহ মুসলিম, ৫২৬৪৩ এ বর্ণিত। 

Ra.: পাদটাকায় ব্যবহৃত # চিহ্নটি হাদীস এর নাম্বারকে চিহ্নিত করে। হাদীস হলো মুহাম্মাদ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, করেছেন বা অনুমোদন করেছেন, তাঁর সঙ্গী- 
সাহাবীগণ কর্তৃক তার একটি নির্ভরযোগ্য বর্ণনা | 

34 সহীহ HAT, #২৬৪৫ এ বর্ণিত। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


38 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


করেছেন। এছাড়া তিনি Daniel Baugh institute এবং Teratology Society এর 
প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

ড. জনসনের রয়েছে দুই শতাধিক প্রকাশনা । ১৯৮১ সালে সৌদি আরবের দাম্মামে 
অনুষ্ঠিত মেডিক্যাল কনফারেস চলাকালীন সময়ে ডক্টর জনসন তার গবেষণা জমা- 
দানের সময় বলেছিলেন: “সংক্ষেপে আল-কুরআন ভ্রণের শুধু বাহ্যিক দিকের উপরেই 
আলোচনা করে নি, বরং আভ্যন্তরীণ স্তরগুলো নিয়েও আলোচনা করেছে। আভ্যন্তরীণ 
যে স্তরসমূহ বর্ণনা করেছে তন্মধ্যে তার সৃষ্টি প্রক্রিয়া, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া উল্লেখযোগ্য 
মৌলিক বিষয় যা আধুনিককালের বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে।” 

তিনি আরও বলেন: “আমি নিজে বিজ্ঞানী হওয়ার কারণে আমি আমার সামনের 
বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে পারি। ফলে, জ্রণ-বিজ্ঞান, উচ্চতর জীববিজ্ঞান ও 
কুরআন থেকে অনুদিত শব্দগুলোর অর্থ বুঝার চেষ্টা করতে পারি। আমি আগেই 
উদাহরণ দিয়েছি যদি আমার পক্ষে সম্ভব হত আমি বর্তমানে যা জানি ততটুকু জ্ঞান 
নিয়ে আগেকার ওই যুগে যেতে পারতাম (আমি হতাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি) এবং 
আমার যোগ্যতা থাকত কোনকিছুকে ভালভাবে উপস্থাপনা করার, তবুও আমি কুরআন 
যেভাবে বর্ণনা করেছে তদ্রপ কোন বিষয়ের চিত্র ফুটিয়ে তুলতে অপারগ হতাম ١ আমি 
এ চিন্তাকে প্রত্যাখ্যান করার কোন যুক্তি খুঁজে পাই না যে, মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লাম যেকোনো স্থান থেকে এ তথ্যগুলো পেয়েছেন। সেজন্য মুহাম্মাদ (সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম) যা লিখতে পেরেছেন” তাতে ABs কারসাজি আছে এ ধারণাতে 
আমি কোন বৈপরীত্য দেখি না।” 


4) ডক্টর উইলিয়াম ডব্লিউ হে : তিনি একজন বিখ্যাত সমুদ্র-বিজ্ঞানী এবং কলোরাডো 
বিশ্ববিদ্যালয়, বোন্ডার, কলোরাডো, যুক্তরাষ্ট্র -এর ভূ-তত্ব বিভাগের অধ্যাপক। এর 
আগে তিনি মেরিনের রজেন্টিয়াল স্কুলের ডিন এবং মায়ামি বিশ্ববিদ্যালয়, মায়ামি, 
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র -এর বায়ুমণ্ডল বিজ্ঞান বিভাগের ডীন ছিলেন। সমুদ্র-সংক্রান্ত 
কুরআনে উল্লেখিত বিষয়ের যেগুলো আধুনিক বিজ্ঞান কর্তৃক সত্য বলে প্রমাণিত হয়েছে 
তা নিয়ে আলোচনা করার পর তিনি বলেন: “এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে, এ 
ধরনের বিষয় প্রাচীন গ্রন্থ কুরআন শরীফে রয়েছে। অথচ, ইতোপূর্বে এর উৎস সম্বন্ধে 


35 মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর ৷ তিনি লেখা বা পড়া কিছুই জানতেন না। 
বরং, সাহাবীদের দিয়ে তা লেখাতেন এবং তাদেরকে নির্দেশ প্রদান করতেন। 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 39 


আমার জানার সুযোগ হয় নি। আরও উত্তেজনা সৃষ্টিকারী কথা হল এই তথ্যগুলো 
এখানে আছে। আর এ গবেষণা এবং আবিষ্কারও তার কিছু বাক্যের মর্মার্থ জানার 
দ্বারাই সম্ভব হয়েছে।” ড. উইলিয়াম হে কে প্রশ্ন করা হল-_ কুরআনের উৎস তাহলে 
কি হতে পারে? তিনি বলেন: “আচ্ছা; আমি মনে করি অবশ্যই তা স্রষ্টার পক্ষ থেকে 
অবতীর্ণ গ্রন্থ” 


5) ড. জেরান্ড সি. জিওরিঙ্গার: তিনি একজন বক্তা ও জর্জ টাউন বিশ্ববিদ্যালয়, 
ওয়াশিংটন, আমেরিকা এর মেডিক্যাল অনুষদের অধীনে সেল বায়োলজি বিভাগের 
জণ-চিকিৎসাবিদ্যার সহযোগী অধ্যাপক ছিলেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত অষ্টম 
মেডিক্যাল কনফারেন্সে গবেষণা পেপার জমাদানকালে তিনি বলেছিলেন: “কুরআনের 
কিছু আয়াত ব্যাপকভাবে বীর্যের সংমিশ্রণকাল থেকে শুরু করে অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হওয়া 
পর্যন্ত মানব জ্রণের সমস্ত ব্যাপারে আলোচনা করেছে। এর আগে গ্রন্থ, পরিভাষা ও 
গুণাবলির দিক থেকে মানব ভ্রণের বৃদ্ধি প্রাপ্ত হওয়া ইত্যাদি বিষয়ে এত স্পষ্ট ও পূর্ণাঙ্গ 
আলোচনা আর কোথাও পাওয়া যায় নি। তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সন্তান 
ও ভ্রণ বৃদ্ধির স্তরসমূহ বিভিন্ন পুরাতন তাত্বিক গ্রন্থে বেশ কয়েক শতাব্দী আগেই যা 
লিখিত ছিল-_ তারও অগ্রগামী হয়েছে।” 


6) ড. ইয়োশিহাইড কোযাই: তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়, হঙ্গো, টোকিও এর 
অধ্যাপক এবং জাতীয় মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্র, মিটাকা, টোকিও, জাপান -এর প্রধান 
ছিলেন। তিনি বলেন: “আমার কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয় ছিল_ আমি মহাকাশের 
বিভিন্ন প্রমাণিত সত্য তথ্যাদি কুরআন শরীফে পেয়েছি। আধুনিক মহাকাশ বিজ্ঞানীরা 
পৃথিবীর খুব কম বিষয়ই আবিষ্কার করতে পেরেছে। আমরা আমাদের পরিকল্পনা ও 
অক্লান্ত চেষ্টাকে কাজে লাগিয়ে পৃথিবীর খুব কমই জানতে পেরেছি। কারণ, আমরা 
টেলিস্কোপ ও আধুনিক যন্ত্রাদি ব্যবহার করে পুরো সৌরজগতের ব্যাপারে চিন্তা করা 
তো দুরের কথা এর অত্যন্ত সামান্য অংশ দেখতে পাই। কুরআন অধ্যয়ন ও প্রশ্নগুলোর 
উত্তর দেওয়ার পর আমি আগামীতে বিশ্বজগত নিয়ে গবেষণার নতুন পথের সন্ধান 
পেয়ে যাব।” 


7) প্রফেসর টেজাটাট টেজাসেন: তিনি থাইল্যান্ডের শিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের 
শারীরবিদ্যা বিভাগের প্রধান। পূর্বে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের ডিন 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


40 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত অষ্টম মেডিক্যাল 
শরীফকে গুরুত্ব দিতে লাগলাম। আমার গবেষণা এবং এই কনফারেন্স থেকে যা 
শিখলাম তার ফলে আমার মনে এ বিশ্বাস জন্মেছে যে, সমস্ত বিষয়ই মহাগ্রন্থ আল- 
কুরআনে আজ থেকে চৌদ্দ শ বছর আগেই উল্লেখিত হয়েছে এবং এর সব বিষয় 
বিজ্ঞান দ্বারা সত্য প্রমাণ করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম পড়তে বা 
লিখতে জানতেন না। অবশ্যই তিনি আল্লাহ তা'আলার প্রেরিত দূত। এগুলো অন্ধকারে 
আলোর দিশা হিসেবে সৃষ্টিকর্তার পক্ষ থেকেই তার উপর অবতীর্ণ হয়েছে। আর 
নিশ্চিতভাবেই সেই সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ ABA আলামীন। অতএব, আমাদের 
সময় ঘনিয়ে এসেছে الله“‎ ৯.) ”لا 4 إلا الله محمد‎ অর্থাৎ “আল্লাহ ছাড়া আর কোন 
সঠিক ইলাহ (উপাস্য) নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 
তা'আলার রাসূল”_ এ কথা বলার ৷ সর্বশেষে সুন্দর এ কনফারেসের আয়োজন করার 
জন্য ধন্যবাদ জানাই ١ আমি শুধুমাত্র দ্বীনী ও বিজ্ঞানের ক্ষেত্রেই যে উপকার পেয়েছি তা 
নয়, বরং আমার সৌভাগ্য হয়েছে প্রসিদ্ধ বিজ্ঞানীদের সাথে সাক্ষাত করার। কনফারেনে 
যোগদানকারীদের মধ্য থেকে অনেক নতুন নতুন লোককে বন্ধু হিসেবে পেয়েছি। তবে, 
এখানে এসে সবচাইতে বড় যে জিনিসটা আমি লাভ করতে পেরেছি তা হল_ “ لا إله‎ 
محمد رسول الله‎ abl ”إلا‎ (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ)। এটা পড়ে আমি 
মুসলিম হয়ে গেলাম ৷” 


কুরআন শরীফে বিজ্ঞানের প্রমাণিত সত্যগুলো বর্তমান থাকার উদাহরণ এবং এ 
সম্বন্ধে বিজ্ঞানীদের বক্তব্য উল্লেখ করার পর আমরা নিজেদেরকে কয়েকটি প্রশ্ন করব; 
প্রশ্ন গুলো হল__ 

* আধুনিক বিজ্ঞান কর্তৃক প্রমাণিত যেসব তথ্য চৌদ্দ শ বছর আগে কুরআন 

শরীফে বর্ণিত হয়েছে তা কি আসলে অপ্রত্যাশিতভাবে মিলে গেছে? 

= এটা কি সম্ভব যে এই কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম নিজে 

বা অন্য কোনো ব্যক্তি লিখেছেন? 

একমাত্র সম্ভাব্য উত্তর হল_ মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহ তা'আলার আক্ষরিক 
বাণী। এটি মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে নাযিল হয়েছে। 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 41 


(আরও বিস্তারিত জানতে www.islam-guide.com/science ব্রাউজ করতে 
পারেন 1) 





২. একটি সুরা এনে দিতে চ্যালেঞ্জ: 

আল্লাহ বলেন: 
3 الله‎ ৩১১ ৬০1০4518354 ِن‎ ৮৮319 Gale عل‎ এ OS في‎ HS Og} 
Shel HEL الاش‎ ৬৬০ الي‎ GEN NAG ১০8 تفْعَلُوا وَلَنْ‎ OG পে) ৪১৩ পের 
GEN EE te oF SE YS SELB LEG VT Soll 5 ৫০ Bath 
অর্থাৎ “আমি আমার বান্দার (মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের) প্রতি যা 
নাজিল করেছি তাতে যদি তোমাদের কোন সন্দেহ থাকে তাহলে, এর মত একটি সুরা 
রচনা করে নিয়ে আস। আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীদের সঙ্গে নাও যদি 
তোমরা সত্যবাদী হয়ে থাক। আর যদি না পার; অবশ্য তা কখনও পারবে না, তাহলে 
সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর যার জ্বালানী হবে মানুষ আর পাথর, 
সেটা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের GT আর হে নবী! সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম , যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে আপনি তাদেরকে এমন 
জান্নাতের সুসংবাদ দিন যার পাদদেশে নদীসমূহ প্রবহমান থাকবে...” (সুরা আল- 

বাকারা; ২৩-২৫) 


কুরআন নাযিলের পর থেকে চৌদ্দ শতাধিক বছর অতিক্রান্ত হয়েছে; কিন্তু কেউ 
কুরআনের সুরার মত সৌন্দর্য, ভাষার অলংকার ও অন্যান্য গুণাবলি-সমৃদ্ধ একটি সূরা 
নিয়ে আসতে সক্ষম হয় নি। 

উদাহরণস্বরূপ, কুরআন শরীফের ছোট্ট সুরা “আল কাউসার” (সুরা নং-১০৮) এর 
শব্দ সংখ্যা মাত্র ১০। এতদসত্তেও অতীত ও বর্তমান কালের কেউ এই চ্যালেঞ্জের 
মোকাবেলা করতে এগিয়ে আসে নি।* 


১ আল-বুরহান ফি উলুমিল কুরআন, আয-যারকাশী, খণ্ড-২ পৃষ্ঠা-২২৪ দ্রষ্টব্য | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


টে PATON کنر سرس ہے‎ if BF 


- 


হি ১০৮৬ ন 
ON TE পর্ণ 


২৩২৬৮ ২২৮ ৮২৮৭ SEE 
কুরআন মাজীদের সবচেয়ে ছোট্ট সুরা “আল-কাউসার” (সুরা নং-১০৮), পবিত্র কুরআনের 
এই সূরার মতোও একটি সূরা কেউ এখনো রচনা করতে পারে নি। 





কিছু মুশরিক (পৌত্তলিক) মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাথে 
শক্রতাবশত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল মুহাম্মদ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম নবী নন তা প্রমাণ করা ৷ কিন্তু, তাদের নিজেদের ভাষায় 
কুরআন মাজীদ নাজিল হওয়া সত্বেও তারা তাতে ব্যর্থ হয়। অথচ, রাসূল সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরবরা আরবি ভাষা ও তার অলঙ্কার শাস্ত্রে খুবই 
পাণ্ডিত্য অর্জন করেছিল। তারা কবিতা রচনা করত তাতে ব্যবহার করত অত্যন্ত 
উচ্চাঙ্গের ভাষালংকার। এখনও লোকেরা তাদের সেই কবিতা আবৃত্তি করে রীতিমত 


4 


আশ্চয হয়। 


ইসলামের সত্যতারই একটা প্রমাণ। এ ছাড়া 
সেটা বাইবেলে বিশ্বাসী মানুষদের চোখের 
সামনেও মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের নবুওতের একটা প্রমাণ | 
Deutaronomy (দ্বিতীয় বিবরণ) এর ১৮ তে 
বলা হয়েছে, মুসা আ. বলেন: আল্লাহ্‌ তা'আলা 
মধ্য থেকে তোমার মত একজন নবীকে প্রেরণ করা হবে। আমি তার মুখে আমার কথা 
দিয়ে দেব। তিনি আমার নির্দেশিত বাণী দিয়ে কথাবার্তা বলবেন। আর যারা তার 





ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 43 


মুখস্থিত আমার কথা না শুনবে তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব।” (দ্বিতীয় 
বিবরণ, ১৮ : ১৮-১৯) 


উক্ত উক্তির সারাংশ হলো-_ আবির্ভূত ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে: 

১. তিনি হবেন মুসা আ. এর মত। 

২. তিনি ইসরাইলীদের ভাইদের তথা ইসমাইলিয় বংশ থেকে আসবেন। 

৩. আল্লাহ তা'আলা নিজ বাণীকে তার মুখে দিয়ে দিবেন। তিনি তার নির্দেশিত 


বিষয়সমূহ মানুষকে জানিয়ে দিবেন। 
এবার আসুন! আমরা এই বৈশিষ্ট্যগুলোকে একটু গভীরভাবে বিশ্লেষণ ও চিন্তা করি। 


১. মুসা আ. এর মত নবী: 

মুসা আ. ও মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার যেমন মিল রয়েছে 
অন্যান্য নবীদের মধ্যে সে রকম মিল অন্য দু'জন নবীর মধ্যে খুঁজে পাওয়া খুবই 
কষ্টকর। তারা উভয়েই পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে এসেছেন। তারা প্রত্যেকেই শত্রুর 
বিরুদ্ধে লড়াই করে আশ্র্যজনকভাবে বিজয়ী হয়েছেন। তাদের প্রত্যেকেই ছিলেন নবী 
ও রাষ্ট্রপ্রধান । এবং তারা প্রত্যেকেই নিজের মাতৃভূমি থেকে তাদের বিরুদ্ধে হত্যার 
ষড়যন্ত্রের কারণে হিজরত (যাত্রা) করেছেন। 

ঈসা আ. ও মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপরের মত মিল নেই 
এবং অন্যান্য ক্ষেত্রেও মিল নেই যেমন স্বাভাবিক জন্ম, পারিবারিক জীবন এবং মুসা 
আ. ও মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মত স্বাভাবিক মৃত্যু; যেহেতু ঈসা আ. 
ইন্তেকালই করেন নি। 

মুসা আ. ও মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের উম্মতেরা 
তাদেরকে যেমন আল্লাহ তা'আলার নবী মনে করেন; ঈসা আ. এর অনুসারীরা তাকে 
তেমন নবী মনে করে না বরং আল্লাহ তা'আলার পুত্র মনে করে। এ ছাড়া মুসলিমরা 
ঈসা আ. কেও আল্লাহ তা'আলার নবী বলে বিশ্বাস করে। 

উপরের আলোচনা থেকে এ কথা বলা যায় যে, বাইবেলের ভবিষ্যদ্বাণী মুহাম্মদ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়; ঈসা আ. এর সাথে নয়। কারণ, 
মুসা আ. এর সাথে ঈসা আ. এর তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 


সাদৃশ্য বেশি। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 





44 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


অপরদিকে, “গসপেল অব জন” থেকে জানা যায় যে, ইহুদিরা তিনটি wow 
ভবিষ্যদ্বাণীর অপেক্ষা করছিল। সেগুলো হল- 

১. ঈসা আ. এর আবির্ভাব 

২. ইলিয়ার (Elija) আবির্ভাব। 

৩. মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব | 

জন দ্য ব্যাপ্টিস্ট (ইয়াহিয়া আ.) -কে জিজ্ঞাসা করা তিনটি প্রশ্ন থেকেই এটা স্পষ্ট 
হয় যে, তারা তিনটি ভবিষ্যদ্বাণীর অপেক্ষা করছিল: “এই হলো জনের সাক্ষ্য, যখন 
জেরুজালেমের ইহুদিরা পান্রীদেরকে পাঠাল এই প্রশ্ন করতে যে, “কে আপনি?" তিনি 
নিজের পরিচয় দিলেন, অস্বীকার করেন নি। তিনি তাদেরকে বললেন: ‘আমি খ্রিষ্ট AS 
তারা জিজ্ঞাসা করল: “তাহলে আপনি কি Seri? উত্তরে বললেন: 'না। তারা বলল: 
‘আপনি কি সেই নবী”? তিনি বললেন: না।” (জন ১: ১৯-২১) 

যদি আমরা বাইবেলের পাতার পার্শ্ব-টীকার দিকে তাকাই তাহলে দেখতে পাই যে, 
সেখানে (জন ১:২১) উল্লেখিত “Prophet” শব্দটি Deutaronomy (দ্বিতীয় বাণী) এর 
১৮ : ১৫ এবং ১৮ : ১৮ তে উল্লেখিত ভবিষ্যদ্ধাণীর সাথে সম্পৃক্ত। উক্ত আলোচনার 
পর এখন আমরা বলতে পারি যে, Deutaronomy (দ্বিতীয় বাণী) এর ১৮ : ১৮ তে 
উল্লেখিত নবী বলে ঈসা আ. কে বুঝানো হয় নি। 


২. ইসরাইলীদের ভ্রাত্বর্গ থেকে: 

ইবরাহীম আ. এর ছিল দুই সন্তান; ইসমাইল ও ইসহাক al. (Genesis বা 
আদিপুস্তক ২১)। ইসমাইল আ. হলেন আরবদের পূর্বপুরুষ। আর ইসহাক আ. ইহুদি 
জাতির পূর্বপুরুষ ١ আর যে নবীর ভবিষ্যদ্বাণী করা হয়েছে তিনি ইহুদীদের মধ্য থেকে 
আসবেন না। বরং তিনি আসবেন তাদের ভ্রাত্বর্গদের মধ্য থেকে, তথা ইসমাইল আ. 
এর বংশ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামও ইসমাইল আ. এর বংশ 
থেকে এসেছেন। সুতরাং, তিনিই বাইবেলে উল্লিখিত আকাঙ্ক্ষিত নবী। 

বাইবেলের ইশাঈয়া ৪২ : ১-১৩ তে আলোচনা করা হয়েছে একজন আল্লাহর বান্দা 
“যাকে নির্বাচন করা হয়েছে” এবং “রাসূল (দূত)” সম্পর্কে । বলা হয়েছে যে, তিনি 
শরীয়ত তথা জীবনবিধান নিয়ে আসবেন। “তিনি তা পৃথিবীতে প্রতিষ্ঠা না করা পর্যন্ত 
ক্ষান্ত বা পিছপা হবেন না। দ্বীপের অধিবাসীরা তার আনিত জীবনবিধানের জন্য 
অপেক্ষায় থাকবেন।” (ইশাঈয়া ৪২ : 8) ১১ নং উক্তিতে রাসূল বা দূতকে “কেদারের” 
বংশ থেকে আবির্ভাব হবে বলে বলা হয়েছে। Genesis (আদিপুস্তক) ২৫:১৩ অনুসারে 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 45 


কেদার হলেন_ ইসমাইল আ. এর দ্বিতীয় পুত্র ও মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের পূর্বপুরুষ 


৩. আল্লাহ এই নবীর মুখে তার বাণী রাখবেন: 

আল্লাহ তা'আলা তার বাণী কুরআন মাজীদকে বাস্তবিকই তার মুখে দিয়ে দিয়েছেন। 
তিনি জিবরাইল আ. কে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে তার 
বাণী শিক্ষা দেবার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের 
দিয়ে জিবরাইল আ. এর কাছ থেকে যেমন শুনতেন তেমনি লিখিয়ে নিতেন। সুতরাং, 
কুরআনের বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তার নিজের 
চিন্তা-প্রসৃত নয়। বরং, তা জিবরাইল আ. এর মাধ্যমে তার মুখে রাখা হয়েছে। আর 
মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এবং তার নিজের 
পরিচালনাতেই সাহাবীরা কুরআনকে লিপিবদ্ধ ও কণ্ঠস্থ করেছেন। 

লক্ষ করুন, Deutaronomy (দ্বিতীয় বর্ণনা) -এ বলা হয়েছে, “আর যারা তার 
মুখস্থিত আমার কথা না শুনবে আমি তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব।” (দ্বিতীয় বর্ণনা 
১৮:১৯) এর অর্থ হচ্ছে যে, যে ব্যক্তি বাইবেলে বিশ্বাস করবে, তাকে অবশ্যই এই নবীর 
কথা বিশ্বাস করতে হবে। আর এ নবী হচ্ছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম | 

(বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আরও জানতে 
www.islam-guide.com/mib ব্রাউজ করতে পারেন) 


8, কুরআনের উল্লেখিত ভবিষ্যদ্বাণী, যা পরবর্তীতে বাস্তবে ঘটেছে 
কুরআনে উল্লেখিত ভবিষ্যদ্বাণীসমুহের মধ্যে যা পরবর্তীতে হুবহু ঘটেছে তন্মধ্যে 
একটি হল, পারস্যদের কাছে পরাজয়ের পর ৩ থেকে ৯ বছরের মধ্যে পারস্যদের 
উপর রোমানদের বিজয়। আল্লাহ তা'আলা কুরআন মাজীদে বলেন: 
في بضع سِنِينَ»‎ ৫) 3৯১32518525 ৮1080 NI BIG (৫) AED 
অর্থাৎ “রোমকরা পরাজিত হয়েছে (আরব DANAA) নিকটবর্তী এলাকায় এবং 
তারা তাদের পরাজয়ের পর অতিশীঘ্বই বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যে।” (আল- 
কুরআন, সুরা আর-রুম: ২-৪) 
আসুন! আমরা এই যুদ্ধের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি ١ History of The 
Byzantine State AT লেখক বলেন: ৬১৩ খৃষ্টাব্দে রোমান বাহিনী এন্টিয়ক 
(Antioch) -4 অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়। ফলে, পারস্য সাম্রাজ্য চারদিকে 





http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


46 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


তাদের দখল পাকাপোক্ত করে নেয়।” এ সময় কোন লোকের পক্ষে এটা ধারণা করা 
রীতিমত অসম্ভব ছিল যে, রোম সাম্রাজ্য আবার পারস্যের উপর বিজয়ী হবে। তবে, 
কুরআন মাজীদ ভবিষ্যদ্বাণী করল যে, আগামী ৩ থেকে ৯ বছরের মধ্যে রোমানরা 
পারস্যের উপর বিজয়ী হবে। পরাজয়ের ৯ বছর পর, বাস্তবিকই, ৬২২ খৃষ্টাব্দে 
রোমানরা পারস্যের সাথে যুদ্ধে লিপ্ত হল আরমেনিয়ার ভূমিতে ١ যুদ্ধের ফলাফল স্বরূপ 
রোমানরা ৬১৩ খৃষ্টাব্দে পরাজয়ের পর পারস্যের উপর প্রথম বারের মত সুবিশাল 
বিজয় অর্জন sae? এভাবেই কুরআন মাজীদের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যে 
পরিণত হল। 

এছাড়াও কুরআন শরীফে আরও অনেক আয়াত আছে ভবিষ্যদ্বাণী নিয়ে। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদীসেও কিছু কিছু ভবিষ্যদ্বাণী করা 
হয়েছে যা পরবর্তীতে সংঘটিত হয়েছে। এগুলো সম্বন্ধে জানতে “কনভেইং ইসলামিক 
মেসেজ সোসাইটি” কর্তৃক প্রকাশিত “আল-মু'জিযাতুল খালিদাহ” বা চিরন্তন মু'জিযাহ 
বইটি দেখা যেতে পারে। 


৫. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিযা মিরাকল) 
আল্লাহ তা'আলার ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতে বেশকিছু 
মু'জিযা বা অলৌকিক কাজ সংঘটিত হয়েছে। বহু মানুষ সেগুলোকে স্বচক্ষে অবলোকন 
করেছেন। উদাহরণস্বরূপ কিছু মু'জিযা নিম্নে বর্ণিত হল-_ 
= যখন মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে মু'জিযা 
দেখাতে আবদার করল তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 
চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন ৷” 
= আরেকটি মু'জিযা হল, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুল 
থেকে পানির ধারা বয়ে যাওয়া ١ জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন: “একদিন আসর সালাতের সময় আমি নিজেকে রাসূল 


° History of the Byzantine State, Ostrogorsky, p. 95. 
* History of the Byzantine State, Ostrogorsky, pp. 100-101, এবং History of 
Persia, Sykes, vol. 1, pp. 483-484. আরও দেখুন, The New Encyclopaedia 
Britannica, Micropaedia vol. 4, p. 1036. 


» সহীহ বুখারী +৩৬৩৭ এবং সহীহ 757/95, ২৮০২ -এ বর্ণিত। 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 47 


সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখলাম (রাসূল সা. এর সাথে ছিলাম)। 
অথচ, আমাদের সাথে পাত্রের মধ্যে খুবই সামান্য পানি ছাড়া আর কোন পানি 
ছিল ati পানিটুকৃকে একটি পাত্রে রেখে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি 
ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হল। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সেই 
পানিতে তার হাত ঢুকিয়ে আঙ্গুলসমূহ ছড়িয়ে দিলেন। তারপর বললেন: “হে 
অযুকারীরা (অযু করতে ইচ্ছুক)! আমার দিকে এস। (এটি) আল্লাহ তা'আলার 
পক্ষ থেকে বরকত”। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 
আঙ্গুলসমূহের মাঝখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। সাহাবীরা সবাই অযু 
করলেন এবং পান করলেন। আমি সেটাকে বরকত মনে করে তার থেকে মুখ 
ফিরালাম না যতক্ষণ না আমার পেট পূর্ণ হয়। জাবের রা. -কে জিজ্ঞাসা করা 
হল আপনারা এ দিন কত লোক ছিলেন? তিনি বললেন: ‘এক হাজার চার শ 
জন হুসাইন ও আমর ইবনে মুররা সালেম থেকে জাবের রা. সুত্রে বলেন: 
‘এক হাজার পাঁচ শ Grey”? 

এ ছাড়া আরও অনেক মু'জিযা রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের হাতে 
সংঘটিত হয়েছে। সেগুলোর কিছু জানার জন্য “কনভেইং ইসলামিক মেসেজ 
সোসাইটি” কর্তৃক প্রকাশিত “আল-মু'জিযাতুল খালিদাহ” বা চিরন্তন মু'জিযাহ বইটি 
দেখা যেতে পারে। 


৬. মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনাড়ম্বর জীবনযাপন 

আমরা যদি রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত পূর্ববর্তী জীবনের 
সাথে নবুওয়াত পরবর্তী জীবনের তুলনা করি তাহলে দেখতে পাব যে, তিনি সম্মান, 
মর্যাদা, নেতৃত্ব বা অন্য কোনো কিছু পাওয়ার লোভে নিজেকে নবী বলে দাবি 
করেছেন__ এ কথা সুস্থ বিবেকও মেনে নেবে না। 

নবুওয়াত পাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কোন দুশ্চিন্তা বা 
সমস্যা ছিল ati তিনি সৎ, প্রসিদ্ধ ও সফল ব্যবসায়ী হিসেবে সন্তোষজনক আয় 
করতেন। কিন্তু, নবুওয়াত লাভের পর তা সাধারণ পর্যায়ের চেয়ে আরও নিচে নেমে 
পড়ল। বিষয়টা পরিষ্কার করতে আমরা তাঁর জীবনের কয়েকটি চিত্র নিম্নে তুলে ধরব। 

= একটি হাদীসে এসেছে: 


© সহীহ বুখারী #৩৫৭৬ এবং সহীহ WTI, +১৮৫৬ -এ বর্ণিত। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


48 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


SUIS J oe রা রা 
9৫ ৬ HE g LLG تار‎ (55 এড الله‎ (০ سول الله‎ 20১৫8 35,165 ০:75 في‎ হাস BSG 


লে z 
31 


aoe se Hi fo ó ১৮৪৩৫ BEIM: 09 $280 NSS ৩৫৬ ০০৯৪: 
3258 وَسَلَّمَ ِن‎ athe Ain Lo 40455095186 25 لَه‎ LIE La 
অর্থাৎ ওরওয়া ইবনে যুবাইর রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী 
আয়েশা রা. হতে বর্ণনা করেন যে, তিনি (আয়েশা রা.) তাকে বলেছেন: হে আমার 
ভাগিনা (বোনের ছেলে)! আমরা নতুন চাঁদ দেখতাম, তারপর আবার চাঁদ দেখতাম, 
এভাবে দুইমাসে তিনবার নতুন চাঁদ দেখতাম; অথচ, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের বাড়ির চুলায় আগুন জ্বলে নি। আমি বললাম: খালা! তাহলে আপনারা 
কিভাবে জীবন ধারণ করতেন? তিনি বললেন: দুইটি কালো দ্রব্য পানি ও খেজুর 
দিয়ে। তবে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রতিবেশীর দুগ্ধবতী ছাগল 
বা উট ছিল, তারা তার দুধ দোহন করে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে 
উপহার দিতেন আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আমাদেরকে পান 
করাতেন।” 
অন্য হাদীসে এসেছে__ 


eh فقا شق‎ es chy al و‎ she الله‎ 4০ gi ais عنه-‎ abl رضي‎ ME 33 َس‎ 


অর্থাৎ আনাস রা. বলেন: রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনো 
মোলায়েম রুটি দেখেছেন বলে আমার জানা নাই ।** 

= অপর হাদীসে এসেছে_ 

ESG‏ السيدة 8596 رضي الله عنها ৩৫‏ فراش Le Ál ০৮০‏ الله BES এ athe‏ ليف 

অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রা. বলেন: রাসূল 
wong 

* আরেক হাদীসে এসেছে__ 


“ সহীহ বুখারী +২৫৬৭ এবং সহীহ মুসলিম, #২৯৭২ -এ বর্ণিত। 
4 সহীহ বুখারী, ৫৪১৩ এবং তিরমিযী ৫২৩৬৪ -এ বর্ণিত। 
8 সহীহ TNA ৬৪৫৬ এবং সহীহ মুসলিম #২০৮২ -এ বর্ণিত। 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 49 


عن ১৮৯৮‏ بن الحرث قال : ما ترك رسول الله صل الله عليه وسلم دينارا ولا درهما ولا lage‏ ولا أمة 

إلا بغلته الشهباء التي كان يركبها وسلاحه وأرضا جعلها في سبيل الله 

অর্থাৎ আমর ইবনে হারেস রা. হতে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু “আলাইহি 

ওয়াসাল্লাম মৃত্যুর সময়ে কোনো দীনার, দিরহাম, দাস, WPT কিছুই রেখে যান নি, 

শুধুমাত্র সাদা খচ্চর (যাতে তিনি আরোহণ করতেন), তরবারি ও এক টুকরা জমিন 
ছাড়া, যা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন ।** 


রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এরকম কঠোরভাবে জীবন যাপন করেছেন, 
যদিও বায়তুল মাল তথা রাষ্ট্রের কোষাগার তার হাতে ছিল। আরব উপদ্বীপের 
অধিকাংশ লোক তার মৃত্যুর আগেই ইসলামে প্রবেশ করেছিল এবং তার নবুওয়াত 
প্রাপ্তির ১৮ বছর পর মুসলিমগণ বিজয় লাভ করেছেন। 

তাহলে, “রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত দাবি করেছেন 
উচ্চাভিলাসিতা ও নেতৃত্ব পাওয়ার জন্য-_ এটা বলা কি সম্ভব? অথচ, নেতৃত্ব ও 
উচ্চাভিলাসিতার সাথে স্বাভাবিকভাবেই ভাল ভাল খাবার-দাবার, উন্নত পোশাক ও 
সুউচ্চ অট্টালিকা ও পাহারাদার বর্তমান থাকার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের সাথে এগুলোর কোনটিই বা ছিল? এর উত্তরে আসুন, আমরা তার 
জীবনের সুন্দর একটা চিত্রে দ্রুত চোখ বুলিয়ে নিই। 

আল্লাহর নবী, শিক্ষক, রাষ্ট্রনায়ক ও বিচারক হওয়া সত্তেও রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বকরীর দুধ দোহন করতেন I নিজের পোশাক নিজেই সেলাই 
করতেন, নিজের জুতা নিজে মেরামত করতেন । বাড়ির গৃহস্থালি কাজে সহযোগিতা 
করতেন।” গরিব-অসুস্থদেরকে সেবা-শুশ্রাধা করতেন।% এ ছাড়া তার সাহাবীদেরকে 
বালি সরিয়ে খন্দক বা খাল খননে সহযোগিতা করতেন।” মোটকথা, তার জীবনটা 
ছিল বিনয় ও AAO একটা উজ্জ্বল আদর্শ | 


“ সহীহ বুখারী RIOD এবং মুসনাদ আহমাদ, #১৭৯৯০ -এ বর্ণিত। 

5 মুসনাদ আহমাদ, £২৫৬৬২ -এ বর্ণিত। 

15 সহীহ বুখারী ৬৭৬ এবং মুসনাদ আহমাদ, #২৫৫১৭ -এ বর্ণিত। 

17 সহীহ বুখারী HAY এবং মুসনাদ আহমাদ, #২৩৭০৬ -এ বর্ণিত। 

4 ময়াত্তা মালেক, #৫৩১ -এ বর্ণিত। 

© সহীহ বুখারী, #0008; সহীহ মুসলিম, #১৮০৩ এবং মুসনাদ আহমাদ; #১৮০১৭ -এ বর্ণিত। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


50 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ অত্যন্ত ভালবাসতেন, সম্মান 
করতেন এবং তার উপর এত আস্থা পোষণ করতেন যে, রীতিমত আশ্চর্য হতে হয়। 
কিন্তু তিনি সর্বদা গুরুত্বারোপ করে বলতেন যে, ইবাদাত পাওয়ার একমাত্র হকদার 
আল্লাহ তা'আলা; তিনি নন। রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী 
(সঙ্গী) আনাস রা. বলেন: রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য কাউকে বেশি ভালবাসতেন না। এতদসত্ত্বেও 
তিনি যখন তাদের কাছে আসতেন তখন তারা দাঁড়াতেন না। কারণ, রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কেউ দণ্ডায়মান হোক তা অপছন্দ করতেন”, যেমনটি 


ইসলামের উজ্জ্বল জ্যোতি পুরোপুরি প্রকাশিত হওয়া এবং তার উপর সীমাহীন 
অত্যাচার নির্যাতনের আগে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের 
কাছে কাফেরদের পক্ষ থেকে “উতবা” নামক একজন প্রতিনিধি এসে তাকে বলল: 
আপনাকে দিয়ে দেব; ফলে আপনি আমাদের মধ্যকার সবচেয়ে ধনী হয়ে যাবেন। যদি 
আপনি সম্মান কামনা করেন, তাহলে আমরা আপনাকে আমাদের নেতৃত্ব দিয়ে দেব; 
আপনার নির্দেশ ব্যতীত আমরা কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করব না। আর যদি রাজত্ব 
চান তাহলে, আমাদের উপর আপনাকে বাদশাহ বানিয়ে দেব। ...” এতগুলো বিষয়ের 
বিনিময়ে তার কাছে করা হয়েছে একটিমাত্র দাবি। আর তাহলো-_ মানুষকে ইসলাম ও 
অংশীদারবিহীন একমাত্র আল্লাহর ইবাদাতের দাওয়াত দেয়া থেকে ক্ষান্ত হওয়া যারা 
দুনিয়ার ভোগ বিলাসে থাকে লালায়িত তাদের জন্য কি এটা মোক্ষম সুযোগ ছিল না? 
রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম কি মুশরিকদের এ প্রস্তাব গ্রহণ করার জন্য 
টালবাহানা করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি এর চেয়ে আরও 
বেশি লাভ পাওয়ার জন্য কৌশলে তা প্রত্যাখ্যান করেছিলেন? 


১ মুসনাদ আহমাদ, #১২১১৭ এবং তিরমিযী #২৭৫৪ -এ ASS | 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 51 


কক্ষনো নয়। বরং, তার জবাব ছিল_ “=> ৪ ”بشم اله‎ অতঃপর উত্বার 
সামনে কুরআনের সুরা হা-মীম-আস-সাজদাহ'র প্রথম চার আয়াত তেলাওয়াত 
করলেন...” আল্লাহ বলেন: 
15 (৮) 55505) 155 UTS BUT এ SES 00 البَحِيم‎ GAD مِنَ‎ LS 0) > 

€() SAIN AST Sst bass 

অর্থাৎ “হা-মীম। এটা অবতীর্ণ হয়েছে পরম করুণাময়, দয়ালুর পক্ষ থেকে৷ এটা 
কিতাব, এর আয়াতসমূহ আরবি কোরআনরূপে জ্ঞানী লোকদের জন্য বিশদভাবে বিবৃত 
হয়েছে। এটা নাযিল হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, অতঃপর তাদের 
অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না।” (সূরা হা-মীম আসসাজদাহ: ১-৪) 

অন্যস্থানে তার নিজ চাচার আবেদনে তিনি বলেছিলেন: “চাচা! আল্লাহর কসম! তারা 
যদি আমার ডানহাতে সূর্য ও বাম হাতে vas এনে দেয় তবুও আমি এ কাজ 
(মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়া) থেকে বিরত হব না যতক্ষণ না আল্লাহ 
একে বিজয়ী করে অন্যগুলোকে মূলোৎপাটিত করে C7 1” 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের উপর সুদীর্ঘ ১৩ বছর 
ধরে অত্যাচার নির্যাতন করেই তারা ক্ষান্ত হয় নি, বরং তারা বেশ কয়েকবার রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছে। একবার তারা তাকে 
উপর থেকে একটি বিশালাকার পাথর নিক্ষেপে হত্যার চেষ্টা করেছে। যাতে তা তার 
মাথার উপর পড়ে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। আরেকবার তাকে হত্যা 
করার মানসে দাওয়াত দিয়ে তার খাদ্যে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়া BAI? 

শত্রুদের উপর চুড়ান্ত বিজয় লাভের পরও রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
জীবনের উপর এত অত্যাচার-নির্ধাতন ও ত্যাগ-তিতিক্ষা থাকা কি প্রমাণ করে?তার 
সুউচ্চ সম্মান ও বিজয়লাভের সময়কার বিনয় ও TCT ব্যাখ্যা কিভাবে বর্ণনা করা 
সম্ভব? তার সফলতা অর্জিত হত একমাত্র আল্লাহ তা'আলার সাহায্যেতার নিজস্ব 
আভিজাত্যের কারণে নয়। এমন বৈশিষ্ট্য কি এমন লোকের ভিতর থাকা সম্ভব যে 
পদলোভী ও স্বার্থপর?! 


» সীরাতে ইবনে হিশাম, খণ্ড ১, পৃ. ২৯৩-২৯৪। 
» সীরাতে ইবনে হিশাম, খণ্ড ১, পৃ. ২৬৫-২৬৬। 
» সীরাতে ইবনে হিশাম, খণ্ড ১, পৃ. ২৯৮-২৯৯। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


52 প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 


৭. ইসলামের বিস্ময়কর বিস্তৃতিলাভ 
এ অধ্যায়ের শেষে এমন কিছু বিষয়ের দিকে ইঙ্গিত করাও যুক্তিযুক্ত যা ইসলামের 
সত্যতার পক্ষে সাক্ষ্য দেয়। এ কথা প্রসিদ্ধি লাভ করেছে যে, আমেরিকাসহ সারা বিশ্বে 
সবচেয়ে বেশি সম্প্রসারিত ধর্মের নাম ইসলাম। এই আশ্চর্যজনক সংবাদের সামান্য 
জরীপ নিম্নে বর্ণিত হল। 
= “ইসলাম আমেরিকায় খুব দ্রুত সম্প্রসারণকারী ধর্ম। সেটা আমাদের দেশের 
অনেক লোকের পথনির্দেশক ও স্থিতিশীলতার চাবিকাঠি ৷...” (হিলারি রোধাম 
ক্লিনটন, Los Angeles Times)” 
= “মুসলিমরা পৃথিবীর সবচেয়ে বৃদ্ধিপ্রাপ্ত একটি eT 1...” (পপুলেশন 
রেফারেল ব্যুরো, USA Today)” 
= “ এই দেশে ইসলাম অতিদ্রত সম্প্রসারণকারী ধর্ম।” (জেরান্ডিন বাউম। 
Geraldine Baum, Newsday Religion writer, Newsday)” 
= “ইসলাম যুক্তরাষ্ট্রে দ্রুত সম্প্রসারণকারী ধর্ম।...৮” (আ্যারি এল. গোল্ডম্যান - Ari. 
L. Goldman, New York Times” 
এই আশ্চর্যজনক সম্প্রসারণ ইসলামের সত্যতারই প্রমাণ বহন করে। আমেরিকাসহ 
সারা বিশ্বের অসংখ্য লোক ইসলামের সুশীতল ছায়াতলে দলে দলে অবস্থান গ্রহণ 
করছেন। তারা চিন্তা-ভাবনা না করেই ইসলামকে সত্য এবং আল্লাহর পক্ষ থেকে 
প্রেরিত দ্বীন বলে মেনে নিচ্ছেন এটা কল্পনাও করা যায় না। এ নও-মুসলিমদের দেশ, 
পরিবেশ, কৃষ্টি-কালচার ও সামাজিক অবস্থা ভিন্ন ভিন্ন। তাদের মধ্যে রয়েছেন__ 


* Larry B. Stammer, Times Religion Writer, “First Lady Breaks Ground With 


Muslims,” Los Angeles Times, Home Edition, Metro Section, Part B, May 31, 
1996, p. 3. 

Timothy Kenny, “Elsewhere in the World,” USA Today, Final Edition, News 
Section, February 17, 1989, p. 4A. 


55 


5% Geraldine Baum, “For Love of Allah,” Newsday, Nassau and Suffolk Edition, 


Part II, March 7, 1989, p. 4. 
5 Ari L. Goldman, “Mainstream Islam Rapidly Embraced By Black Americans,” 


New York Times, Late City Final Edition, February 21, 1989, p. 1. 


ইসলামের সচিত্র গাইড 


প্রথম অধ্যায় : ইসলামের সত্যতার দলীল 53 


বিজ্ঞানী, শিক্ষক, দার্শনিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও খেলোয়াড় 
প্রভৃতি। 

উপরোক্ত প্রমাণাদি এ বিশ্বাসকে পাকাপোক্ত করে যে, কুরআন মাজীদ আল্লাহ 
তা'আলার বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
সত্য নবী ও রাসূল এবং ইসলাম আল্লাহ তা'আলার সত্য দ্বীন বা ধর্ম। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


দ্বিতীয় অধ্যায় 
ইসলাম গ্রহণের উপকারিতা 


ইসলামে ব্যক্তি ও সমাজের প্রচুর কল্যাণ নিশ্চিত করা হয়েছে। ইসলামের খাতিরে 
ব্যক্তি যে সমস্ত কল্যাণ ও ফায়দা লাভ করে তা এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা 
হবে ইত্যাদি। 


১. চিরন্তন জান্নাতের পথ: 
আল্লাহ তা'আলা কুরআন মাজীদে বলেন: 
SEN ও مِنْ‎ এ ol DIT OA Less এ ও এজ 
অর্থাৎ “হে নবী! যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে আপনি 
এমন জান্নাতের সুসংবাদ দিন যার নিচ দিয়ে নদী সমূহ প্রবহমান থাকবে ।” (সূরা 
আল-বাকারা; ২৫) 
আল্লাহ তা'আলা আরও বলেন: 
51449 آمثوا بالله‎ ও) Edel pig Sl wi Wie IG ين رتك‎ aks JL BU 
অর্থাৎ “তোমরা সামনে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের 
দিকে, যা আকাশ ও পৃথিবীর মত প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার 
রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য।” (সুরা আল-হাদীদ: ২১) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন: 
فيقول الله‎ GS ار‎ 95 GK ৫25 VAS اذكه‎ ১৯ লো? ও ৩5০৫ SU al গা এ ও 
CB SES SHE gigs ৩০ ৫৫০৮৪ এত পপি এও তি ا نة‎ 025 Ca 
1393 এস dis এস5 Wigs ৩০ 6485 ভর Se সিএ als GL تاذل‎ 
WL Ci fe SEG HL 
অর্থাৎ “আমি এ ব্যক্তি সম্বন্ধে জানি যে সর্বশেষে জাহান্নাম থেকে বের হওয়ার 
অনুমতি পাবে এবং সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে। এ ব্যক্তি জাহান্নাম থেকে মুখের 
উপর ভর করা অবস্থায় (উপুড় হয়ে) বের হবে। আল্লাহ তা'আলা বলবেন: যাও, 
জান্নাতে প্রবেশ কর। সে জান্নাতের কাছে এসে মনে করবে জান্নাত ভর্তি হয়ে গেছে। 
সে ফিরে এসে বলবে: হে আল্লাহ!জান্নাতকে দেখলাম ভর্তি হয়ে গেছে। আল্লাহ তা'আলা 
পুনরায় বলবেন:যাও, জান্নাতে প্রবেশ কর। সে আবার জান্নাতের কাছে এসে মনে 


দ্বিতীয় অধ্যায় : ইসলাম গ্রহণের উপকারিতা 55 


করবে যে, জান্নাত ভর্তি হয়ে গেছে। ফিরে এসে পুনরায় বলবে-আল্লাহ! জান্নাতকে 
দেখলাম ভরপুর হয়ে গেছে। আল্লাহ তা'আলা এবার বলবেন: যাও, জান্নাতে প্রবেশ 
কর। তোমার জন্য সেখানে রয়েছে দুনিয়া ও তার দশগুণ পরিমাণ স্থান ”*8 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
KL bs pi তি ১০0০০ ০৫০ Ga UG EAN ِن‎ BS 59030 ৯০5 
15321 $2 BE 
অর্থাৎ “আল্লাহ তা'আলার রাস্তায় এক সকাল অথবা এক সন্ধ্যা কাটানো দুনিয়া ও 
তার মধ্যে যা কিছু আছে তা হতে উত্তম। আর জান্নাতের মধ্যকার তোমাদের কারো 
ধনুক বা পা রাখার সমপরিমাণ স্থান দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম 1”” 
রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল্লাহ তা'আলা বলেছেন: 
753695536৩০ BIG Sh He TU GLA أَعْدَدْتُ لِعِبَادِي‎ 
অর্থাৎ “আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি 
যাকে কোন চোখ দেখেনি। কোন কান (যথার্থ) শোনেনি এবং কোন অন্তর কল্পনাও 
করতে পারে A E 
রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেন: 
এ১ bs pst اة 4 لَه يا ابْنَ‎ ও صَبْعَةٌ‎ (৫ HE Bl مِنْ‎ এ فى‎ UF ০ IL SH 
HS ও এ Vy ৪৪08 355 ৩0049৭35545 ৩82 KE 
অর্থাৎ “দুনিয়ার সবচেয়ে দুঃখ-দুর্দশাগ্রস্ত জান্নাতি ব্যক্তিকে বেহেশত থেকে ঘুরিয়ে 
এনে জিজ্ঞাসা করা হবে-হে আদম সন্তান! তুমি কি দুনিয়াতে কখনো দুঃখ দুর্দশার 
সম্মুখীন হয়েছিলে? তোমার উপর দিয়ে কি কোন কঠিন পর্যায় অতিক্রম করেছ? সে 
বলবে: না। হে আল্লাহ! দুনিয়াতে আমার উপর কখনও দুঃখ-দুর্দশা আসে নি। এবং 
আমি কোন কঠিন পর্যায়কে অবলোকন করি নি।” % 
যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন সেখানে অত্যন্ত সুখে ও শান্তিতে বসবাস 
করবেন। কোন রোগ-বালাই, যন্ত্রণা, চিন্তা অথবা মৃত্যু সেখানে থাকবে না। আপনার 


সহীহ বুখারী #৬৫৭১ এবং সহীহ মুসলিম, #১৮৬; সহীহ AT, #১৮৮ এবং মুসনাদ আহমাদ 
#১০৮৩২ -এ বর্ণিত। 

»সহীহ বুখারী #৬৫৬৮ এবং মুসনাদ আহমাদ, ৪১৩৩৬৮ | 

সহীহ TAT, #২৮২৫ এবং মুসনাদ আহমাদ, #৮৬০৯ | 

«সহীহ মৃুসালিম #২৮০৭ এবং মুসনাদ আহমাদ, #১২৬৯৯ | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


56 দ্বিতীয় অধ্যায় : ইসলাম গ্রহণের উপকারিতা 


উপরে থাকবে আল্লাহ তা'আলার nafs. আপনি সেখানে হবেন চিরস্থায়ী। আল্লাহ 
তা'আলা বলেন: 
Mes SSNS ES ৬৬ EN GE من‎ of ০৬ 2৯৬০ সন ও? 
(OV ১০৬ ১৬৫4৯5485৩5 
অর্থাৎ “আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে আমি তাদেরকে এমন 
জান্নাতে প্রবেশ করাব যার নিচ দিয়ে নদীসমূহ প্রবহমান থাকবে৷ তারা সেখানে থাকবে 
চিরস্থায়ী। তাদের সাথে থাকবে পবিত্র সঙ্গিনী। আমি তাদেরকে সুশীতল ছায়ায় প্রবেশ 
করাবো।” (সুরা আন-নিসা: ৫৭) 
(জান্নাত ও মৃত্যুর পরবর্তী জীবন সম্বন্ধে বিস্তারিত জানতে www.islam- 
guide.com/hereafter ব্রাউজ করতে পারেন |) 





২. জাহান্নাম থেকে মুক্তি 

আল্লাহ তা'আলা বলেন: 

US ০ ৬৩০১৬ Gal ও‏ ن TE‏ ِن ০৪৭ tJe iaa‏ دا 55 اكد به وليك له 
غذات Al‏ وكا Sapo dye pd‏ 

অর্থাৎ “নিশ্চয় যারা কুফরী করেছে এবং কুফরী অবস্থায় মারা গেছে তারা যদি 
আযাবের বিনিময়ে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয় তা গ্রহণ করা হবে না। তাদের 
জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব ١ আর তাদের কোন সাহায্যকারীও নেই।” (সূরা আলে- 
ইমরান: ৯১) 

অতএব, জাহান্নাম থেকে মুক্ত হওয়া ও জান্নাতে প্রবেশ করার এটাই (ইসলাম) 
একমাত্র সুযোগ ١ কারণ, কোন ব্যক্তি কাফের অবস্থায় মারা গেলে দুনিয়ায় এসে ঈমান 
আনার কোন পথ খোলা থাকবে না। কিয়ামতের দিন কাফেরের কি পরিস্থিতি হবে 
আল্লাহ তা'আলা কুরআন মাজীদে তা উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেন: 

Cev) مِنَ الْمُؤْمِنِينَ‎ ৩১০৫০ 5 ০৩৪ ০২৩০৪ Vy 8 এ 019৬ Ua 1588) ৯ SF 55 

অর্থাৎ “আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে দোযখের উপর দাঁড় করানো 
হবে। তারা বলবে: কতই না ভালো হত, যদি আমরা পুনঃপ্রেরিত হতাম; তাহলে, 
আমরা স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা মুসলিমদের 
অন্তর্ভূক্ত হয়ে যেতাম ৷” (সুরা আল-আন'আম: ২৭) 

দ্বিতীয়বার তাদের কাউকে আর তাওবার জন্য ফিরে আসার সুযোগ দেয়া হবে না। 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


ইসলামের সচিত্র গাইড 


দ্বিতীয় অধ্যায় : ইসলাম গ্রহণের উপকারিতা 57 


a? a4 Se 2/037 ae 


৩১ آدَمَ هَل‎ 99 ৫460 82০ ১৩] َيُضْبَعْ في‎ DEBS OB Ss 8 Jat SSL, ág 

5৩489 لآ‎ ৩58 5 লৈ Dy So Jb 551 

অর্থাৎ “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা দুনিয়ার সবচেয়ে সুখী দোষখী ব্যক্তিকে 

দোযখ থেকে ঘুরিয়ে নিয়ে এসে জিজ্ঞাসা করবেন: হে আদম সন্তান! তুমি কি দুনিয়ায় 

কখনও সুখ-শান্তির দেখা পেয়েছ? তোমার কাছে কি কখনও সুখের সময় এসেছে? সে 
বলবে: না, হে আল্লাহ! আমি সুখ স্বাচ্ছন্দ্যে দেখা পাই নি।% 


৩. আসল সুখ ও আত্মিক শাস্তি: 
আমরা আল্লাহ তা'আলার আদেশ নিষেধ মেনে দুনিয়াতে সৌভাগ্য ও আত্মিক শান্তি 
নিশ্চিত করতে পারি। আল্লাহ তা'আলা কুরআনে বলেন: 
(hl Sip abl 8555) ৬০ একর 
অর্থাৎ “যারা ঈমান আনে তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা প্রশান্তি লাভ করে।” 
(সুরা আর-রা"দ: ২৮) 
অপরদিকে যারা আল্লাহ তা'আলার কুরআন থেকে মুখ ফিরিয়ে নেয় দুনিয়ায় তাদের 
জীবন কন্টকময় হয়ে পড়ে। আল্লাহ তা'আলা বলেন: 
(OH) ৩৪55) 0৮4৬৩ ২৪ এও ৩০৬৩ ০৯৬০) 
অর্থাৎ “আর যে আমার জিকির (স্মরণ) থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন 
নির্বাহের পথ সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত 
করব।” (সুরা তাহা: ১২৪) 
এখান থেকেই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে যায় যে, কেন কিছু কিছু মানুষ প্রচুর 
অর্থ-বিত্তের মালিক হয়েও প্রকৃত শান্তি না পেয়ে আত্মহত্যা করে! উদাহরণস্বরূপ-_ 
“Cat Stevens” মুসলিম হয়ে “ইউসুফ ইসলাম” নাম ধারণ করেছেন। তিনি ছিলেন 
বিখ্যাত পোপ-সংগীত-শিল্পী। তার এক রাত্রের আয়ের পরিমাণই ছিল ১,৫০,০০০ 
ডলার। তিনি ইসলাম গ্রহণ করার পর সত্যিকার শান্তিলাভ করেছেন যা তিনি অর্থের 
প্রাচুর্য সত্তেও লাভ করতে পারেন নি। 


€ সহীহ মুসলিম, ২৮০৭ এবং মুসনাদ আহমাদ, #১২৬৯৯ | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


58 দ্বিতীয় অধ্যায় : ইসলাম গ্রহণের উপকারিতা 


নও-মুসলিমদের ঘটনাসমূহ পড়তে http://www.islam-guide.com/stories 
ব্রাউজ করতে পারেন অথবা, “Why Islam is our Only Choice’? বইটি পড়তে 
পারেন। এই ওয়েবসাইটের লিংকটিতে ও উক্ত বইয়ে আপনি পাবেন বিশ্বের বিভিন্ন 
দেশের বিভিন্ন পেশার নও মুসলিমদের চিন্তা-ভাবনা ও অনুভূতি; যারা বিভিন্নজন বিভিন্ন 
স্তরের শিক্ষিত ব্যক্তিত্ব, যাদের কৃষ্টি-কালচার ও ভিন্ন ভিন্ন। 





8, সত্যিকার তাওবা দ্বারা বিগত জীবনের গুনাহ ক্ষমা 
কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তা'আলা তার বিগত জীবনের সব গুনাহ 
মাফ করে দেন। হাদীসে এসেছে__ 
للنى صل الله عليه و‎ EU جاء إلى البى صل الله عليه و سلم و قال:‎ ০০৬] يروى أن عمرو بن‎ 
তাঁত eis 45850] ها‎ ١ قال‎ os ক ও 5৩৩ এও BO ০০ 


এ SE مَا‎ 08 UMN ST ete tale IE A 58 SEE .» بِمَادًا‎ BAB IE أرط‎ 

অর্থাৎ বর্ণিত আছে, আমর ইবনুল আস রা. রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের 
কাছে আসলেন তিনি বলেন: আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বললাম: 
আপনার হাত প্রসারিত করুন আমি আপনার হাতে বায়'আত হব। তিনি তার হাত 
সম্প্রসারণ করলেন। আমি আমার হাত গুটিয়ে নিলাম। তিনি জিজ্ঞাসা করলেন: 
“তোমার কি হয়েছে হে আমর?” আমি বললাম: আমি শর্ত করতে চাই। তিনি বললেন: 
“কি শর্ত করতে চাও?” আমি জবাব দিলাম: আমাকে যেন ক্ষমা করে দেয়া হয়। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তুমি কি জানো না যে, ইসলাম তার পূর্বেকার 


সবকিছুকে (গুনাহ) ধ্বংস করে দেয়?” 


° গ্রন্থটি রচনা করে আব্দুল্লাহ এইচ. শহীদ গ্রন্থটির এক কপি দেখতে ভিজিট করতে পারেন: 
http://www. islam-guide.com/stories 


€ সহীহ AT, #১২১ এবং মুসনাদ আহমাদ, %১৭৩৫৭। 





ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় 
ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


ইসলাম কি? 


ইসলাম হল তুমি আল্লাহ তা'আলার পক্ষ থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লামের উপর নাধিলকৃত বিধানকে মেনে চলবে। 


ইসলামের মৌলিক বিশ্বাস: 


১. আল্লাহর উপর ঈমান 

একজন মুসলিম একমাত্র আল্লাহ তা'আলার উপর বিশ্বাস স্থাপন করবে । যার কোন 
সন্তান-সন্ততি ও অংশীদার নেই। তিনি ছাড়া অন্য কেউ ইবাদাত পাওয়ার যোগ্য নন। 
নিশ্চয় তিনিই সত্য প্রভু। তিনি ছাড়া আর অন্য যাদেরকে মানুষ ইবাদাত করে সবই 
মিথ্যা। আল্লাহ তা'আলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম ও গুণাবলি রয়েছে। তার 
প্রভুত্ব ও গুণাবলীতে কারো কোন অংশীদারিত্ব নেই। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ 
তা'আলা নিজেই নিজের পরিচয় উপস্থাপন করেছেন। 

আল্লাহ বলেন: 
Ag 09 45 0 )( La الله‎ 0) Sis ৩৮ چم‎ 

(SE لَه‎ ৬৬25৫) 

অর্থাৎ “আপনি বলুন, আল্লাহ তা'আলা এক 
ও একক । আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে 
জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। এবং 
তার সমতুল্য কেউ নেই ।” (সুরা আল-ইখলাস) 

আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারও কাছে কায়মনোবাক্যে দোয়া করা বা কোন 
ধরণের উপাসনা করা যাবে না। বরং, এ সবকিছুরই হকদার একমাত্র আল্লাহ 
তা'আলা | 

আল্লাহ তা'আলা একচ্ছত্র ক্ষমতার মালিক। তিনি সৃষ্টিকর্তা, শাসনকর্তা এবং 
চিরঞ্জীব । তিনি সব কিছুকে পরিচালনা করেন। তিনি তার সৃষ্টির কারও প্রতি মুখাপেক্ষী 
নন। বরং, তার সৃষ্টির সবাই তাদের নিজ নিজ প্রয়োজনে তার উপর নির্ভর করে। 


a 
Fi 





60 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও সর্ববিজ্ঞ। গোপন, প্রকাশ্য, বিশেষ বা সাধারণ সবকিছুই 
তার নিরবচ্ছিন্ন নজরদারিতে রয়েছে। আল্লাহ তা'আলা জানেন যা হয়েছে, হবে এবং তা 
কিভাবে হবে। জমিনে কোন কিছুই তার অনুমতি ছাড়া হয় না। তিনি যা চান তা হয় 
আর যা চান না তা হয় না। তার ইচ্ছা সমস্ত সৃষ্টির ইচ্ছার উপরে । তিনি সব কিছুর 
উপর শক্তিমান; সর্বশক্তিমান। তিনি পরম দয়ালু সর্বাধিক উপকারী। একটি হাদীস 
থেকে জানা যায় যে, কোন সন্তানের উপর তার Toews যেমন প্রবল আল্লাহ তা'আলা 
তার থেকেও অনেক বেশি ভালবাসেন তার বান্দাকে ।%* আল্লাহ তা'আলা জুলুম ও 
সীমালজ্ৰন থেকে FI তিনি তার সমস্ত কাজ ও নির্দেশে অত্যন্ত প্রজ্ঞাবান। কেউ 
যখন আল্লাহ তা'আলার কাছে কিছু চাওয়ার ইচ্ছা করে সরাসরি চাইতে পারে কারও 
মধ্যস্থতার প্রয়োজন হয় না। 
আল্লাহ তা'আলা ঈসা আ. তথা যীশু নন। যীশুও আল্লাহ নন।% বরং ঈসা আ. 
নিজেই নিজেকে অষ্টা হওয়াকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ তা'আলা বলেন: 
BULLE TL يا بي‎ Gael J65 25 ابن‎ জেল الوا إن الله ُو‎ ও حَمَرَ‎ 5} 
(৭) Lai Sys ৩৪৬] Lag SEN 9905 EL ae এ এ DUDS ৬41 
অর্থাৎ “যারা বলে মারইয়াম তনয় ঈসা আ.-ই আল্লাহ, তারা কাফের । অথচ, ঈসা 
আ. বলেছেন_ হে বনী ইসরাইল! তোমরা আল্লাহর ইবাদাত কর, যিনি আমার ও 
তোমাদের পালনকর্তা । নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ তা'আলার সাথে অংশীদার স্থাপন 
করবে আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তার বাসস্থান হবে 
জাহান্নাম | আর অত্যাচারীদের কোনই সাহায্যকারী নেই।” (সুরা আল-মায়েদাহ: ৭২) 
আল্লাহ তিনজন নন। আল্লাহ তা'আলা বলেন: 
TT oJ gH Ce لم ينوا‎ o Sty হ 41 ৬০ ৩৩ BE LIE اه‎ ৩1196 Gaal ০ 15), 
ما‎ (vs) 23 غَفُورٌ‎ EG SIRES الله‎ এ! 98:55 نلا‎ (vr) Fl SSE ls bike Gal 
১৫980 pa gS ৩ 2 وان‎ fat atts عقت ون‎ E ভে 
(ve) 95858 SI BN 2 ou 2d Se 


5 সহীহ TAT, +৫৯৯৯ এবং সহীহ মুসলিম, #5968 | 

% ১৯৮৪ সালের ২৫ শে জুন লন্ডনের এসোসিয়েশন প্রেস সূত্রে প্রকাশ ইংল্যান্ডের অধিকাংশ 
খ্রিষ্টান বিশপ বলেন: যীশুখ্িষ্টকে Ast বলে বিশ্বাস করা জরুরি নয়। ইংল্যান্ডের ৩৯ জন বিশপের 
মধ্যকার ৩১ জনের মতই এটা ١ আর উক্ত ৩১ জন বিশপের মধ্যে ১৯ জন বলেন: যীশুখ্িষ্টকে 
আল্লাহর সর্বোচ্চ প্রতিনিধি বলে বিশ্বাস করাই যথেষ্ট। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 61 


অর্থাৎ “নিশ্চয় তারা কাফের যারা বলে_ আল্লাহ তিনের এক; অথচ, এক উপাস্য 
ছাড়া কোন উপাস্য নেই। তারা যদি স্বীয় উক্তি থেকে নিবৃত্ত না হয়, তবে, তাদের মধ্যে 
যারা কুফরে অটল থাকবে, তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি নিপতিত হবে । তারা 
আল্লাহর কাছে কেন তাওবা ও ক্ষমা প্রার্থনা করে না?! আল্লাহ তা'আলা যে ক্ষমাশীল ও 
পরম দয়ালু । মারইয়াম তনয় ঈসা আ. রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে অনেক 
রাসূল অতীত হয়েছেন আর তার মাতা একজন সত্যবাদিনী। তারা উভয়েই খাদ্য 
খেতেন। দেখুন, আমি তাদের জন্য কিরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি। আবার দেখুন, তারা 
উলটা কোন দিকে যাচ্ছে।” (সুরা আল-মায়েদাহ: ৭৩-৭৫) 

আল্লাহ তা*আলা সৃষ্টির সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন__ একথা বিশ্বাস করা ইসলাম 
প্রত্যাখ্যান করে। তিনি তার কোন ফিরিশতার সাথে কুস্তি করেছেন, তিনি মানবজাতির 
উপর হিংসা করেছেন বা তিনি কোন মানুষের ভিতরে মানুষের আকৃতিতে আছেন এ 
সব ধারণাও ইসলাম কর্তৃক প্রত্যাখ্যাত। এ ছাড়া ইসলাম মানুষের কোন আকৃতির সাথে 
আল্লাহ তা'আলার সম্পৃক্ততাকে প্রত্যাখ্যান করে। কেননা, এগুলো সবই কুফরীর 
অন্তর্ভুক্ত । আল্লাহ তা'আলা সবকিছুরই উধ্র্বে। তিনি যে কোন প্রকার অপূর্ণাঙ্গতা থেকে 
মুক্ত ও দূরে। আল্লাহ তা'আলা ক্লান্ত হন না এবং তাকে নিদ্রা বা তন্দ্রা স্পর্শ করে না। 


আরবি শব্দ “2” (আল্লাহ) -এর অর্থ হচ্ছে_ “প্রতিপালক, একক উপাস্য S ABI, 
যিনি বিশ্বজগতের সবকিছুকে সৃষ্টি করেছেন।” ‘Ay শব্দটি রব ও উপাস্য অর্থে আরব 
মুসলিম ও খ্রিষ্টানগণ ব্যবহার করে থাকে ١ এক ও একক উপাস্য ব্যতীত অন্য কোনো 
অর্থে এ শব্দটি ব্যবহৃত হয় না। এ শব্দটি কুরআন শরীফে ২১৫০ বারেরও বেশিবার 
ব্যবহার করা হয়েছে। ঈসা আ. সাধারণত যে ভাষায় কথাবার্তা বলতেন, আরবি ভাষার 
সাথে গভীর সম্পর্কশীল সেই আরামীয় ভাষায় এ শব্দটি “4” অর্থে ব্যবহৃত হয়েছে। 


২. ফেরেশতাদের উপর ঈমান 
মুসলিমরা ফেরেশতাদের সম্বন্ধে বিশ্বাস করেন যে, তারা আল্লাহ তা'আলার এক 
সম্মানিত সৃষ্টি। তারা একমাত্র আল্লাহ তা*আলারই ইবাদাত করেন। আল্লাহ তা'আলার 
আনুগত্য করেন এবং তার আদেশ ছাড়া কোন কাজ করেন AT ফেরেশতাদের মধ্যকার 
জিবরাইল আ. রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী (কুরআন) নিয়ে 
আসতেন। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


62 


3 


অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


৩. আসমানী কিতাবের উপর ঈমান 
মুসলিমগণ বিশ্বাস করেন যে, আল্লাহ তা'আলা তার রাসূলদের উপর ওহী হিসেবে 
আসমানী কিতাব নাযিল করেছেন তাদেরকে সঠিক পথ প্রদর্শন ও মানুষের জন্য সত্য 
দ্বীনের প্রমাণ হিসেবে। এই আসমানী কিতাবসমুহের মধ্যে মহাগ্রন্থ আল-কুরআন 
অন্যতম যা আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল 
হয়েছে। আল্লাহ তা'আলা কুরআনকে হেফাজতের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। 
যেন এর মাঝে কোন পরিবর্তন ও বিকৃতি না ঘটে। আল্লাহ তা'আলা বলেন: 
(4) SRE A Gly SAN lS ৬৫৪ 6) 
অর্থাৎ “নিশ্চয়ই আমি এই কুরআনকে নাযিল করেছি আর আমিই এর 
হেফাজতকারী।” (সুরা আল-হিজর: ৯) 


8, নবী-রাসূলদের উপর ঈমান 
মুসলিমগণ আদম আ. থেকে শুরু করে নূহ, ইবরাহীম, ইসমাইল, ইসহাক, 
ইয়া'কুব, ও ঈসা আ. প্রমুখ নবীদের উপর বিশ্বাস করেন। তারা বিশ্বাস করেন মুহাম্মদ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে সর্বশেষ রিসালাত নিয়ে 
এসেছেন, যা পূর্ববর্তী চিরন্তন রিসালাতকেই দৃঢ় করে। মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার প্রেরিত শেষ নবী ও রাসূল। আল্লাহ তা'আলা বলেন: 
245 ৪5 Jin il BG এ (955 الله‎ ৫৯০ مِنْ رِجَالِحُمْ وڪن‎ ST এ IE GY 
(5) 
অর্থাৎ “মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন (প্রাপ্তবয়স্ক) 
ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তা'আলা 
সর্ববিষয়ে জ্ঞাত ৷” (সুরা আল-আহ্যাব: ৪০) 
মুসলিমগণ বিশ্বাস করেন সমস্ত নবী আল্লাহর সৃষ্ট মানুষ। এই সমস্ত নবীর কারও 
ভিতরে অষ্টা তথা আল্লাহ তা'আলার কোন বৈশিষ্ট্য নেই। 


৫. শেষ দিবসের উপর ঈমান 
মুসলিমরা বিশ্বাস করেন যে, শেষ দিবসে (পুনরুথিত হওয়ার দিন) সকল মানুষ 
পুনরুথিত হবে। আল্লাহ তা'আলা তাদের কর্মকাণ্ড ও বিশ্বাসের হিসাব নিকাশ নিবেন। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 63 


৬. তাকদীরের উপর ঈমান 
মুসলিমরা তাকদীরের উপর বিশ্বাস করে। তবে, এর অর্থ এই নয় যে, মানুষদেরকে 
তাদের কাজ-কর্মে স্বাধীনতা দেয়া হয় নি। বরং, মুসলিমরা তাদের কাজে আল্লাহ 
তা'আলা স্বাধীনতা দিয়েছেন বলে বিশ্বাস করে। অর্থাৎ তাদের স্বাধীনতা আছে ভাল ও 
মন্দ থেকে বেছে নেয়ার। তারা ভালো-মন্দ থেকে একটি নির্বাচন করার দায়-দায়িত্ব 
বহন করবে ١ তাকদীরের উপর বিশ্বাস চারটি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হল: 
1. আল্লাহ তা'আলা সব কিছুই জানেন। অর্থাৎ তিনি জানেন কী হয়েছে এবং 
আগামীতে কী হবে। 
2. আল্লাহ তা'আলা যা কিছু হয়েছে বা হবে সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন। 
3. আল্লাহ যা চান তা হয় এবং যা চান নী তা হয় না। 


4. আল্লাহ তা'আলা সবকিছুর সৃষ্টিকর্তা 


(ইসলামের মৌলিক বিশ্বাস সম্বন্ধে বিস্তারিত জানতে www.islam- 
guide.com/beliefs ব্রাউজ করতে পারেন 1) 





কুরআন ব্যতীত ইসলামের অন্য কোন উৎস আছে কি? 
হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস (রাসূল সা. এর কথা, 
কাজ ও মৌন-সম্মতি) ইসলামের দ্বিতীয় উৎস। আর সুন্নাহ বা হাদীস হল 
আমানতদারিতা ও বিশ্বস্ত সূত্রে সাহাবীদের থেকে সংকলিত রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন-সম্মতি। সুন্নাহ বা হাদীসের উপর বিশ্বাস করা 
ইসলামের মৌলিক বিশ্বাসের TEYE | 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদীস: 


لا 
৩81 4‏ فى AL Jee 28৮৩5 LAS SSG‏ ذا LA U Å FS ৯ এও SEB‏ 
BG sy‏ 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


64 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


অর্থাৎ “মুমিনদের পরস্পরিক দয়া, সহমর্মিতা ও হদ্যতার দৃষ্টান্ত একটি দেহের 
মত। যখন তার মধ্যকার কোন অঙ্গ আক্রান্ত হয় তাতে সমস্ত শরীর আক্রান্ত ও অসুস্থ 
হয়ে পড়ে ৷” 


Ws وخياركم خياركم لنسائهم‎ WS أكمل المؤمنين إيمانا أحسنهم‎ 
অর্থাৎ “মুমিনদের মধ্যে সেই লোকই পূর্ণাঙ্গ ঈমানদার ١ যার স্বভাব-চরিত্র সর্বোত্তম | 
আর তোমাদের মধ্যে উত্তম এ ব্যক্তি যে তার স্ত্রীদের নিকট Ves” 


অর্থাৎ “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত (পূর্ণাঙ্গ) মুমিন হতে পারবে না; যতক্ষণ সে 
নিজের জন্য যা পছন্দ করে তা অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে ।”% 


الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء 

অর্থাৎ “যারা দয়া করে পরম দয়ালু আল্লাহ তা'আলা তাদের প্রতি সদয় হন। 

তোমরা দুনিয়ায় যারা আছে তাদের প্রতি সদয় হও; বিনিময়ে আসমানে যিনি আছেন 
তিনি তোমাদের প্রতি সদয় AT 


অর্থাৎ “মুসলিম ভাইয়ের সামনে তোমার মুচকি হাসি সাদকাহ হিসেবে গণ্য 
CIK 


% সহীহ বুখারী #৬০১১ এবং সহীহ AT, ২৫৮৬। 
€ মুসনাদ আহমাদ, #৭৩৫৪ এবং তিরমিযী, +১১৬২। 
% সহীহ INT #১৩ এবং সহীহ মুসলিম, %৪৫। 

° তিরমিযী #১৯২৪ এবং আবু দাউদ, #8583 | 

” তিরমিযী +১৯৫৬ এ বর্ণিত। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 65 


الكلمة الطيبة صدقة 
অর্থাৎ “উত্তম কথাবার্তাও সাদকাহ হিসেবে গণ্য হবে ।৮72‏ 


৯ dy Sel ১৯৭ 2১09 40 Gok OF مَنْ‎ 
অর্থাৎ “যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর 
সাথে সদাচরণ করে।”” 


১০9 39১ 725 ০০০ Sy এ 5৫০১৬ SBE Y ن الله‎ 
অর্থাৎ “নিশ্চয় আল্লাহ তা'আলা তোমাদের চেহারা-সুরত ও ধন-সম্পদের দিকে 
তাকাবেন না। বরং, তিনি তোমাদের অন্তরসমূহ ও কর্মকে দেখবেন”? 


اشر الاجر افو 010 at‏ عر قد 
অর্থাৎ “তোমরা শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা দিয়ে দাও তার শরীরের ঘাম‏ 
শুকানোর আগেই ।৮75‏ 


Jag OE BG 6050 ০৮৬ ৬৯ SG لعش فَوَجَدَ پرا‎ ale এ ৬০৪ ৩৯৪ ৬০ এ 
S58 So EF كان‎ এন 4০ pts می‎ RI َا‎ Es 55 JN ৩৬ pal من‎ SA BE 
الله‎ ৩৯০10544554 20545 RY এক رق‎ ও فيه‎ ০9684695341 
এডি) oS B 3) IG GA ath ns ও এ Sty 

অর্থাৎ “এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল। পিপাসা লাগলে সে একটি কুপে নেমে 
পানি পান করে পিপাসা মেটাল। সেখান থেকে বের হয়ে দেখতে পেল যে, একটি 


7 সহীহ বুখারী ৮২৯৮৯ এবং সহীহ TAY, #005 | 
B সহীহ বুখারী ৬০১৯ এবং সহীহ মুসলিম, Hv | 

74 সহীহ মুসলিম, ২৫৬৪ 

? ইবন মাজা, #889 | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


66 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কর্দমাক্ত মাটি চাটছে। লোকটি বলল: 
পিপাসায় আমার যে অবস্থা হয়েছিল তারও ঠিক একই পরিণতি হয়েছে। সে কূপের 
ভিতরে নেমে নিজের মোজা ভর্তি করে পানি তুলে এনে কুকুরের সামনে ধরল। 
কুকুরটি পানি পান করে জীবন ফিরে পেল। আল্লাহ লোকটির কাজের শুকরিয়া আদায় 
করলেন এবং তার গুনাহ ক্ষমা করে দিলেন।” সাহাবীরা জিজ্ঞাসা করলেন: হে আল্লাহর 
রাসূল! জন্তকে পানি পান করানো বা তার সাথে ভাল ব্যবহার করায়ও কি সাওয়াব 
আছে? রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেন: “প্রত্যেক জীবন্ত প্রাণীতেই 
সাওয়াব আছে ।”?€ 


মুসলিমগণ বিশ্বাস করেন যে, ইহকালীন জীবন পরকালীন জীবনের একটি প্রস্তুতি | 
দুনিয়ার এ জীবন আখেরাতের জীবনের পরীক্ষাকেন্দ্র। বিশ্বজগত ধ্বংসের পরে এই 
দিনটি আগমন করবে। মৃত-ব্যক্তিদেরকে আল্লাহর সামনে হিসাব-নিকাশের জন্য উত্থিত 
করা হবে। এ দিনটি হবে একটি নতুন জীবনের শুরু, যার কোন শেষ নেই। এ 
দিনকেই বলা হয় কিয়ামতের দিন। 

প্রত্যেক মানুষ তাদের নিজ নিজ বিশ্বাস ও কর্মফলের মুখোমুখি হবে । যারা “এ! 
”إلا الله محمد رسول الله‎ (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ) অর্থ: “আল্লাহ ব্যতীত 
কোনো সত্য উপাস্য নেই, আর মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 
রাসূল”_ এতে বিশ্বাস করে মারা গেছে, তারা মুসলিম। তারা তাদের কর্মফল হিসেবে 
জান্নাতে প্রবেশ করবে। সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তা'আলা বলেন: 

(A) 3১063 هُمْ‎ LI ০০০০ adi ASLAN 05192 dls) 

অর্থাৎ “আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে তারা হবে জান্নাতি | 

সেখানে তারা চিরস্থায়ী অবস্থান করবে ।” (সুরা আল-বাকারা: ৮২) 


আর যারা ”لا 4 إلا الله محمد رسول الله“‎ (লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ) 
_তে বিশ্বাস স্থাপন না করে মারা যাবে তারা মুসলিম বলে গণ্য হবে না। তারা 
"© সহীহ বৃখারী ২৪৬৬ এবং সহীহ মুসলিম, #2288 | 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 67 


চিরদিনের জন্য জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে ١ আল্লাহ তা'আলা 
বলেন; 
(ne) ৩০০৫ ِى‎ 55 39 25 TE لن‎ ৩১ ০3155 ৬৫৬) 
অর্থাৎ “আর যে ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে ধর্ম বা জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ 
করবে তা কস্মিনকালেও গ্রহণযোগ্য হবে না। আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের 
অন্তর্ভুক্ত ৷” (সুরা আলে-ইমরান: ৮৫) 
তিনি আরও বলেন: 
adi به‎ SS ولو‎ CBS ধু 205 pas be FE SE 5৫৫351855১৪ তক Sp 
4)51( Se po وَمَا لَهُمْ مِنْ‎ তি: 
অর্থাৎ “নিশ্চয় যারা কুফরী করেছে এবং কুফরী অবস্থায় মারা গেছে তারা যদি 
আজাবের বিনিময়ে সারা পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয় তবুও তা গ্রহণ করা হবে না। 
তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর তাদের কোন সাহায্যকারীও নেই৷” (সূরা 
আলে-ইমরান: ৯১) 


কেউ প্রশ্ন তুলতে পারে_ আমি ধারণা করি যে, ইসলাম উত্তম ধর্ম; কিন্তু আমি যদি 
ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, ও অন্যান্য লোকেরা আমার 
উপর অত্যাচার-নির্যাতন ও ঠাট্টা-বিদ্রপ করবে। তাহলে, আমি যদি ইসলাম গ্রহণ করি 
দোযখ বা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কি জান্নাতে প্রবেশ করতে পারব? 

এ প্রশ্নের উত্তর হচ্ছে_ আমরা পবিত্র কুরআন মাজীদে দেখতে পাই আল্লাহ 
তাআলা বলেছেন: 

€ (০৩) 532৮1 ني الْآخِرَةِ مِنَ‎ 99 2৪ ৫28 95 يتا‎ LN GE ES ৬০৯ 

অর্থাৎ “আর যে ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে ধর্ম বা জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ 
করবে তা কস্মিনকালেও গ্রহণযোগ্য হবে না। আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের 
অন্তর্ভুক্ত ৷” (সুরা আলে-ইমরান: ৮৫) 


আল্লাহ তা'আলা রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ 
করার পরে কেউ নিজেকে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের সাথে সম্পৃক্ততা দেখালে 
আল্লাহ তা'আলা তা গ্রহণ করবেন না। আল্লাহ তা'আলা আমাদের সৃষ্টিকর্তা, ও 
অভিভাবক | তিনি দুনিয়ার সবকিছুকে সৃষ্টি করেছেন। আমাদের যতসব কল্যাণ, দয়া- 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


68 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


মায়া, মমতা সবকিছুই তার কাছ থেকে এসেছে। এসবের পরেও যে ব্যক্তি আল্লাহ ও 
তার রাসুলের প্রতি ঈমান আনবে না এবং তার মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা 
ইসলামকে মেনে নেবে না তাকে পরকালে শাস্তি দেয়াই ন্যায়পরায়ণতার কাজ। তবে, 
ইহকালে আমাদেরকে সৃষ্টির মুল উদ্দেশ্য হচ্ছে একক AG] আল্লাহ তা'আলার ইবাদাত 
বা আনুগত্য করা। আল্লাহ তা'আলা বলেছেন: 
(CV opted 3০399 GLI ৩5৩০) 
অর্থাৎ “আমি মানুষ ও ভ্বিন-জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদাতের 
জন্য।” (সুরা আয-যারিয়াত: ৫৬) 


আমরা যেখানে বসবাস করছি তা খুবই সংক্ষিপ্ত জীবন। কিয়ামতের দিনে কাফেররা 
বিশ্বাস করবে যে, তারা দুনিয়ায় বসবাস করেছে শুধুমাত্র একদিন বা তার কিছু অংশ। 
আল্লাহ তা'আলা বলেন: 

(wv) 53501 JEG an see iC eis ww an3 ei في‎ BIS 3৩) 

অর্থাৎ “আল্লাহ তা'আলা বলবেন: তোমরা বছরের গণনায় পৃথিবীতে কতদিন 
অবস্থান করেছিলে? তারা বলবে_ আমরা একদিন বা তার কিছু অংশ পৃথিবীতে 
অবস্থান করেছিলাম | অতএব, গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন।” (সূরা আল-মুমিনূন : 
১১২-১১৩) 

আল্লাহ তা'আলা অন্যত্র বলেন: 
MAY الى‎ Suh الله‎ Jus (ne) 5922 এ وَأَنَكُمْ‎ he ৩৬ এ lp 

£009) 2 SI ০১৮০ 

অর্থাৎ “তোমরা কি মনে করেছ যে, আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি এবং 
তোমাদেরকে আমার দরবারে ফিরে আসতে হবে না? অতএব, শীর্ষ মহীয়ান আল্লাহ 
তা'আলা তিনিই সত্যিকার মালিক, তিনি ছাড়া আর কোন মা'বুদ নেই। তিনি সম্মানিত 
আরশের মালিক ৷” (সুরা আল-মুমিনুন: ১১৫-১১৬) 


পরকালের জীবনই আসল জীবন। সেটা শুধুমাত্র আত্মার জীবনই নয় বরং, তা 
শারীরিক জীবনও 1 আমরা সেখানে বসবাস করব আমাদের আত্মা ও শরীর উভয়টি 
নিয়েই। দুনিয়ার জীবনের সাথে আখেরাতের জীবনের তুলনা করতে গিয়ে রাসূল 
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 69 


418১6225252 في‎ 2591 FE ও J উই في‎ BMG 29 
অর্থাৎ “আল্লাহর কসম! কোন ব্যক্তি তার আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দেয়ার 
পর (আঙ্গুল সরিয়ে নিলে) তার কাছে সমুদ্রের তুলনায় যতটুকু অংশ (পানি) আসে, 
আখেরাতের তুলনায় দুনিয়া তেমনই ৷” 
এমনিভাবে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের মুল্য অথৈ সমুদ্রের তুলনায় 
কয়েক ফোটা পানির সমান ছাড়া আর কিছুই নয়। 


ইসলাম গ্রহণের নিয়ম 
কোন ব্যক্তি শুধুমাত্র إل إلا الله محمد رسول الله“‎ ১” (লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ) বলার দ্বারাই অমুসলিম থেকে মুসলিমে পরিণত হয়ে ইসলামের সুশীতল 
ছায়াতলে প্রবেশ করে। বাক্যটির অর্থ: “আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ (উপাস্য) নেই, 
মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল”। 
প্রথম অংশ “আল্লাহ ছাড়া আর কোন সত্য উপাস্য নেই” এর অর্থ হচ্ছে একমাত্র 
তিনি ছাড়া অন্য কেউ উপাসনা পাওয়ার অধিকার রাখে না। তার কোন অংশীদার বা 
সন্তান-সন্ততি নেই। 
মুসলিম হতে হলে ব্যক্তিকে আরও অবশ্যই: 
= মহাগ্রন্থ আল-কুরআনকে আল্লাহ তা'আলা কর্তৃক অবতীর্ণ আক্ষরিক ওহী 
হিসেবে বিশ্বাস স্থাপন করতে হবে। 
= কিয়ামতের দিন বা পুনরুত্থান দিবসকে সত্য বলে বিশ্বাস করতে হবে। বিশ্বাস 
করতে হবে যে, কুরআন শরীফে আল্লাহ তা'আলার ওয়াদার ফলশ্রুতি হিসেবে 
অবশ্যই সে দিন উপস্থিত হবে। 
* ইসলামকে দ্বীন বা জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে সন্তুষ্ট থাকবে। 
= একমাত্র আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কারো ইবাদত বা উপাসনা করবে না। 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


هو £4 ot‏ 2( دودس o2‏ ر এল‏ د o << এআ „of 1৮ 4৮ 03 ek & att‏ مو 
a‏ اشد ১৮০ OH ley‏ حِينَ يتوب al‏ مِنْ GE eas‏ عل 4৪ ৩০১৩ ২১৬ ০৪১৩ ০০৯‏ 
ر )23 ےر اوو fog “ty, ১৮৮৮ 212 বব ate -9 Ate‏ ر (TE ৩2 ye Te‏ 
৮৬ ও‏ 41759 قايس ও (০০৮৬ hab Bb lee‏ ظلها قد 4০৯0 ৩৪ ০০‏ 55 هو USS‏ 


7 মুসনাদ আহমাদ, ১৭৫৬০ এবং সহীহ মুসলিম, Hwee | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


70 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


2 


ا S ৬ ভিড ও LH ও%‏ ال ِن SAM 580 ঘি‏ عَبْدى tS Oh‏ ِن 
৮51৩‏ 

অর্থাৎ “কোন বান্দা তাওবা করলে আল্লাহ তা'আলা এ ব্যক্তির চেয়ে বেশি খুশি হন, 
যে মরুভূমিতে সফরে ছিল। অতঃপর বাহন তার পিঠের উপরে রক্ষিত খাদ্য ও পানীয় 
নিয়ে পালিয়ে গেল। সে ব্যাপকভাবে খুঁজাখুঁজি করে না পেয়ে নিরাশ হয়ে গাছের নিচে 
এসে ঘুমিয়ে পড়ল। এমতাবস্থায় (ঘুম থেকে জেগে) দেখল তার সওয়ারী তার কাছেই 
দাঁড়িয়ে আছে। সে তার লাগাম ধরে অত্যন্ত খুশি হয়ে বলল: হে আল্লাহাতুমি আমার 
বান্দা এবং আমি তোমার রব বা প্রতিপালক ١ অত্যন্ত খুশি হয়ে সে ভুল করে বসল” 





বিল্ডিংয়ের প্রবেশ পথে লেখা রয়েছে: محمد رسول الله‎ a إلا‎ dj لا‎ : “আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ (উপাস্য) নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল” 


75 সহীহ বুখারী #৬৩০৯ এবং সহীহ JATT, #2984 


ইসলামের সচিত্র গাইড 


4 


অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 71 


কুরআন মাজীদ আল্লাহ তা'আলা 
কর্তৃক নাযিলকৃত সর্বশেষ আসমানী 
কিতাব। একজন মুসলিমের যাবতীয় 
বিশ্বাস ও কাজকর্মের উৎস। মানুষের 
আলোকপাত করা BAR! তাতে 
রয়েছে শিক্ষা, ইবাদাত, আচার-ব্যবহার, বিভিন্ন বিষয়ের বিধানবলি ও হিকমাত 
অবলম্বন সংক্রান্ত বিভিন্ন বিষয়। 

তবে এর মৌলিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তা'আলার সাথে সৃষ্টির সম্পর্ক। তা একই 
সময়ে মুসলিমকে সুষ্ঠু সমাজ গঠন, মানুষের সার্বিক পথচলা এবং স্বনির্ভর অর্থনৈতিক 
উন্নয়নের ক্ষেত্রে সঠিক দিক-নির্দেশনা প্রদান করে থাকে। 





উল্লেখ্য যে, কুরআন মাজীদ শুধুমাত্র আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লামের উপর নাধিলকৃত ওহীর নাম। অতএব, ইংরেজিসহ যে কোন ভাষায় 
কুরআনের অনুবাদ “কুরআন” নয় এবং তা পাঠ করাও কুরআন তেলাওয়াত বলে গণ্য 
হবে না। বরং, সেগুলো কুরআন মাজীদের অর্থের অনুবাদ। আরবি ভাষায় নাযিলকৃত 
ওহী ছাড়া অন্য কোন কুরআন নেই। 


মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের পরিচয় 

মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খিষ্টাব্দে মক্কা নগরীতে জন্ম গ্রহণ 
করেন। জন্মের আগেই তার পিতা এবং ছেলেবেলায় মাতা মারা যান। প্রসিদ্ধ কুরাইশ 
বংশে তার চাচা তাকে দেখাশোনা করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম নিরক্ষর অবস্থায় বেড়ে ওঠেন। তিনি লেখাপড়া জানতেন না। এভাবেই 
(নিরক্ষর) তিনি জীবন সন্ধিক্ষণে উপনীত হন। নবুওয়াত লাভের আগে তার বংশের 
লোকেরা শিক্ষা থেকে দূরে ছিল। তাদের অধিকাংশই ছিল নিরক্ষর । মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বেড়ে উঠলে তিনি সত্যবাদী, একনিষ্ঠ, দয়ালু ও 
বিশ্বস্ত হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। আমানতদারিতায় তার অবস্থান এত উপরে উঠে 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


72 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


গেল যে, লোকেরা তাকে “আল-আমীন” তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত করল ।” রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উচু মাপের ধার্মিক ছিলেন। বংশীয় লোকদের 
পৌত্তলিকতা ও কঠোর মনোভাবাপন্ন অবস্থাকে তিনি অপছন্দ করতেন। 

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন চল্লিশতম বছরে পদার্পণ করলেন তখন 
জিবরাইল আ. এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী প্রাপ্ত হলেন। এভাবে সুদীর্ঘ 
২৩ বছর ধরে তার নিকট ওহী আসার মাধ্যমে কুরআন নাযিল সম্পন্ন হল। রাসূল 
সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর নাধিলকৃত কুরআন তেলাওয়াত ও 
ইসলামের দীওয়াত দেয়া শুর করলেন তখন তিনি এবং তার সাথে থাকা সাহাবীদের 
ছোট্ট একটি গ্রুপ কাফের মুশরিকদের পক্ষ থেকে ব্যাপক অত্যাচার-নির্ধাতনের শিকার 
হন। ক্রমান্বয়ে এ অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে লাগল। শেষপর্যন্ত ৬২২ 
খ্রিষ্টাব্দে আল্লাহ তা'আলা তাকে হিজরত তথা দেশত্যাগ করার নির্দেশ দেন। মক্কা থেকে 
২৬০ মাইল উত্তরে মদীনায় তার হিজরত ইসলামী ক্যালেন্ডার বা বর্ষপঞ্জির শুরু হিসেবে 
ধর্তব্য Wi এর কয়েকবছর পর রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তার 
সাহাবীরা মক্কায় ফিরে আসতে সক্ষম হন। তারা সেখানে এসে শক্রদেরকে ক্ষমা করে 
দেন। ৬৩ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে আরব 
উপদ্বীপের অধিকাংশ লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয়গ্রহণ করে। তার মৃত্যুর 
পরবর্তী মাত্র কয়েকশত বছরে পূর্বদিকে চীন থেকে শুরু করে পশ্চিমদিকের স্পেন 
পর্যন্ত ইসলাম দিক-দিগন্তে ছড়িয়ে পড়ে । দ্রুত ইসলামের এ প্রসারের কারণ BA 
তার শিক্ষা স্পষ্ট এবং সত্য। কেননা, ইসলাম একক AG আল্লাহ তা'আলার দিকে 
ডাকে, যিনি একমাত্র উপাসনা পাবার হকদার। 


” মুসনাদ আহমাদ, £১৫০৭৮। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 73 


je 15171. 


এ পাছত | عدج | لكك‎ 
ادع‎ |] et | 


cy ل‎ 

AB 
| 

عر তাজা‏ ولعت 


i 
u 
=. 

¥ 
N 


Ay i 
} 





সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া তিনি মানুষ হওয়া সত্তেও সমস্ত প্রকার 
খারাপ গুণাবলি থেকে ছিলেন পবিত্র এবং অনেক দূরে ١ তার সংগ্রাম ছিল আখেরাতে 
প্রতিদান পাওয়ার নিমিত্তে শুধুমাত্র আল্লাহ তা'আলার রাস্তায়। এতদসত্তেও তিনি তার 
সব কথা, কাজ ও আচার-আচরণে আল্লাহ তা'আলাকে ভয় করতেন। 

(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আরও বিস্তারিত তথ্যের জন্য 
www.islam-guide.com/muhammad ব্রাউজ করতে পারেন |) 





বিজ্ঞানের অগ্রযাত্রায় ইসলামের ভূমিকা 

ইসলাম মানুষকে তার ব্রেন ও চিন্তা-শক্তিকে 
কাজে লাগাতে নির্দেশ দিয়েছে । ইসলামের পরিধি 
ব্যাপকতা লাভের কয়েকবছরের মধ্যেই উন্নত ও 
সুন্দর সভ্যতা দি্বিদিক ছড়িয়ে পড়েছে। দিকে দিকে 
বহু বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। প্রাচ্য ও পাশ্চাত্য 
চিন্তাধারা ও নতুন এবং পুরাতন চিন্তাধারার সমন্বয়ে 
চিকিৎসা, গণিত, পদার্থ, জ্যোতির্বিদ্যা, ভূগোল, স্থাপত্যবিদ্যা, সাহিত্য ও ইতিহাস প্রভৃতি 
ক্ষেত্রে ব্যাপকতা লাভ করে। পরবর্তীতে মুসলিম শাসনের মাঝামাঝি সময়ে বীজগণিত, 
আরবি সংখ্যা, এবং শুন্যতত্্ (গণিতে এর গুরুত্ব অপরিসীম) ইউরোপে স্থানান্তরিত হয়। 





http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


74 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


মুসলিমরা এস্ট্রোল্যাব, কুয়াডরান্ট (বৃত্তের পরিধি মাপনী) ও নাবিকদের জন্য চমৎকার 
ম্যাপ তৈরির মত অনেক যন্ত্রপাতি তৈরি করেন, যা ব্যবহার করে আজকের ইউরোপ 
উন্নয়নের মুখ দেখতে সক্ষম হয়েছে। 


এস্ট্রোল্যাব (Astrolabe) : বিজ্ঞানের এক অত্যন্ত 
গুরুত্বপূর্ণ যন্ত্র। মুসলিমগণ এটাকে আবিষ্কার 
করেছিলেন। পাশ্চাত্যে বর্তমান আধুনিক যুগেও এটা 





ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 
كك‎ ০1৮০১৬11450 eine ووه‎ 7৪45৬ 


০৯০১৩৬১৮০৬২ wk 
4 Kae tes EELS 
کی سج ېشن اننا ده‎ 08869892৮৮৫ 
5 0 s - =" SEES 
i E) 4 AN BSS eset 
Behe TS) ىك‎ Sid ous als | EOE 
| نکد ب عمسي ع دياه ماد امنا‎ | 
০০০০০১০৬০৭৭ 








sii পানির জরে কা জমানো দিছিল টির OEE 
তারা অপারেশনের জন্য আবিষ্কার করেছিলেন। 


ঈসা আ. সম্বন্ধে মুসলিমদের বিশ্বাস 
মুসলিমরা ঈসা আ. কে সম্মান করে তাকে মনের মণিকোঠায় স্থান দিয়ে থাকে। 
তারা তাকে অন্যতম শ্রেষ্ঠ নবী হিসেবেই মূল্যায়ন করে থাকে। তারা কঠোরভাবে এ 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 75 


কথা বিশ্বাস করে যে, তার জন্ম হয়েছে কুমারী মায়ের গর্ভে। কুরআন শরীফে তার 
নামে একটি সূরাও আছে_ সূরা মারইয়াম। কুরআন শরীফে ঈসা আ. এর SACS 
বর্ণনা করা হয়েছে এভাবে:_ 
আল্লাহ তা'আলা বলেন: 
৬৯০5৭ ৬ ৩৯ عب‎ (৮৭1 225 مِنْهُ‎ HUE SES الله‎ ÓL 25 يا‎ ESSN قَالَتِ‎ ১ 
Sf ৬৪ (০) 54055 GS ف المد‎ GN এ (০) SS وين‎ ca Ts রে 
يَقُولُ لَه كُنْ‎ ৫ মে ڦڪى‎ BY এও مَا‎ BE الله‎ ss قال‎ Fas gts oy ڪون لي وله‎ 
Oe 
অর্থাৎ “আর যখন ফেরেশতাগণ বললেন: হে মারইয়াম! আল্লাহ তা'আলা তোমাকে 
তার এক কালিমা“র (বাণী) সুসংবাদ দিচ্ছেন যার নাম হল মাসীহ; মারইয়াম তনয় ঈসা 
আ.। দুনিয়া ও আখিরাতে তিনি হবেন মহা সম্মানের অধিকারী এবং আল্লাহ তা'আলার 
নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত । যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন 
তখন মানুষের সাথে কথা বলবেন। আর তিনি হবেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তিনি 
বললেন: হে আমার প্রতিপালক! কেমন করে আমার সন্তান হবে; আমাকে তো কোন 
পুরুষ স্পর্শই করে নি? আল্লাহ বললেন: এভাবেই আল্লাহ তা'আলা যা ইচ্ছা সৃষ্টি 
করেন। যখন তিনি কোন কাজ করার ইচ্ছা করেন তখন বলেন: “হও” অমনি তা হয়ে 
যায়।” (সুরা আলে-ইমরান : ৪৫-৪৭) 


আল্লাহ তা'আলা আদম আ. কে যেভাবে পিতা ছাড়া সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই 
তাঁরই নির্দেশে ঈসা আ. এর জন্ম হয়েছে। আল্লাহ তা'আলা বলেন: 

(০৭) KE ৩৫০ له‎ IE 3 519 خَلَقَهُ مِنْ‎ HT JES عِنْدَ الله‎ ae JE Sp 

অর্থাৎ “নিশ্চয় আল্লাহ তা'আলার কাছে ঈসা আ. এর দৃষ্টান্ত হল আদম আ. এর 

মত। তাকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর তাকে বলেছেন: হও। অতঃপর 


তা সঙ্গে সঙ্গে হয়ে গেছে।” (সুরা আলে-ইমরান: ৫৯) 
আল্লাহ তা'আলা নবী হিসেবে ঈসা আ. কে অনেক মু'জিযা দিয়েছিলেন। এ সম্বন্ধে 


আল্লাহ তা'আলা নিজেই বর্ণনা করেছেন। 
আল্লাহ বলেন: 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


76 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


৩০৫৩ SIT ও ও মুড ৩ ও Sl)‏ الظين CEE LEN EE‏ فيه OSS‏ يرا 
১১‏ اله ১১ EAR ob ০০ as fe ths‏ الله EE,‏ ا وما ৩9৯৩২‏ في 
(Sie‏ 
অর্থাৎ “আমি তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শনসহ‏ 
এসেছি। আমি তোমাদের জন্য মাটির দ্বারা পাখির আকৃতি তৈরি করে তাতে ফুৎকার‏ 
দিই অমনি তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়। আর আমি সুস্থ করে‏ 
তুলি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে ١ এবং আমি আল্লাহ তা'আলার হুকুমে জীবিত করে দিই‏ 
মৃতকে । আমি তোমাদেরকে বলে দিই যা তোমরা খেয়ে আস আর যা ঘরে রেখে‏ 
আস” (সুরা আলে-ইমরান: ৪৯)‏ 


মুসলিমগণ বিশ্বাস করেন যে, ঈসা আ. কে শুলে চড়ানো হয় নি। বরং, তার 
শত্রুদের ইচ্ছা ছিল তাকে শুলে চড়ানোর। আল্লাহ তা'আলা তাকে তাদের হাত থেকে 
মুক্ত করে ওখান থেকে উঠিয়ে নিয়ে অন্য এক ব্যক্তিকে তার মত সাদৃশ্য দিয়ে 
দিয়েছেন। তারা তাকে ঈসা আ. ভেবে শুলে চড়িয়েছে। আল্লাহ তা'আলা বলেন: 
Íy pi SE وڪن‎ dS ৩৩ ৪৪ ৩ الله‎ ০৯5 EF ابْنَ‎ sre ol US এ ০8৯) 
(০৭) CEE 5০ SEN EUS Y ale به مِنْ‎ APU مِنْهُ‎ DS gl ৮৪1১1 ও 
অর্থাৎ “আর তাদের এ কথা বলার কারণে যে, আমরা মারইয়াম পুত্র ঈসা আ.কে 
হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রাসূল। অথচ, তারা তাকে হত্যাও করেনি আবার 
শুলেও Dw নি। বরং, তারা ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা 
রকম কথা বলে, তারা এ ক্ষেত্রে সন্দেহের মধ্যেই পড়ে আছে। শুধুমাত্র অনুমান ছাড়া 
তারা এ বিষয়ে কোন খবরই রাখে না। আর নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করে 
নি।” (সূরা আন-নিসা: ১৫৭) 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 77 


ঈসা আ. সহ কোন নবী এক আল্লাহর উপর ঈমান ও পূর্ববর্তী নবীদের আনিত 
দ্বীনের উপর ঈমান আনার মত মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে প্রেরিত হন নি। বরং, 
সমস্ত নবী ও রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন পূর্ববর্তী নবীগণের 
আনিত বিষয়কে শক্তিশালী করা ও নতুনভাবে তার বিস্তৃতি ঘটানোর জন্য °° 





ফিলিস্তিনের মসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস) 





৪০ মুসলিমগণ বিশ্বাস করেন যে, আল্লাহ তা'আলা ঈসা আ. এর উপর ইঞ্জিল নাযিল করেছেন। তার 
কিছু অংশ “New Testament” -এ অবশিষ্ট আছে। কিন্তু, তার অর্থ এই নয় যে, মুসলিমরা 
বর্তমানে প্রচলিত ইঞ্জিল তথা বাইবেলকে বিশ্বাস করে। কেননা, সেটা ঈসা আ. এর উপর 
যেভাবে নাযিল হয়েছে অবিকল সেভাবে বর্তমান নেই। তাতে অনেকাংশে পরিবর্তন, পরিবর্ধন 
ছাড়াও কিছু অংশকে উহ্য করা হয়েছে। এটা The Holy Bible (Revised Standard 
Version) সম্পাদনার দায়িত্বে নিয়োজিত কমিটির-ই বক্তব্য। এই কমিটি গঠিত হয়েছিল ৩২ জন 
(গবেষক) পণ্ডিতের তত্ত্বাবধান ও ৫০ জন খিষ্টান-ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিত্বের সহযোগিতায় । কমিটি 
The Holy Bible (Revised Standard Version) -এর ভূমিকায় (পৃ) স্পষ্টভাষায় লিখেছে- 
“এই বাইবেল অনেক বার পরিবর্তনের শিকার হয়েছে । এর কোন নির্ভুল কপি নেই। ফলে, 
আমাদের উচিত এ সমস্ত কপিকে অনুসরণ করা, যা গবেষক পণ্তিতগণ সঠিকের নিকটবর্তী বলে 
মনে করে আমাদের সামনে উপস্থাপন করেন।” পৃ. Vii এ আরও বলা হয়েছে: “পরিবর্তন, 
সংযোজন ও গোপন করার প্রতি ইঙ্গিত দিয়ে পাদটাকা সংযোজন করা হয়েছে।” বাইবেলের 
পরিবর্তন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে www.islam-guide.com/bible লিংকটি ব্রাউজ 
PEN I 





http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


78 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


(ঈসা আ. সম্বন্ধে বিস্তারিত জানতে http://www.islam-guide.com/jesus 
ব্রাউজ করতে পারেন 1) 


সন্ত্রাস সম্বন্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? 
ইসলাম দয়া ও উদারতার ধর্ম তা সন্ত্রাসকে সাপোর্ট করে না। 
আল্লাহ তা'আলা বলেন: 
ويوا ليه‎ BS ৬4১৩ ِن‎ SLE في الي وَل‎ Shue J Guill ও Genus Vp 
(৩৮০৪ CA ÓI Ó) 
অর্থাৎ “ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে 
দেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তা'আলা 
তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ তা'আলা ইনসাফকারীদেরকে 
ভালবাসেন ৷” (সুরা আল-মুমতাহিনা: ৮) 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে নিজ সৈন্যদেরকে নিষেধ 
করতেন কোন মহিলা বা শিশুকে হত্যা করতে ।* তিনি তাদেরকে নির্দেশ দিতেন: 
“আমানতের CATS, হত্যায় বাড়াবাড়ি এবং শিশুদেরকে হত্যা না করতে ।”*? 
রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন: 
UE 3508৮৮5৬459 GA, Oly IBY bs LT MSL مَنْ قل‎ 
অর্থাৎ “যে কোন যিম্মিকে (মুসলিম দেশে বসবাসের অনুমতিপ্রাপ্ত অমুসলিম) হত্যা 
করবে সে বেহেশতের সুগন্ধিও পাবে না। অথচ, তার সুগন্ধি চল্লিশ বছরের সমান 
দূরত্বের রাস্তা পর্যন্ত পাওয়া WF 
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আগুনে পুড়িয়ে কাউকে শান্তি দিতে নিষেধ 
করেছেন ।% 
ইসলাম হত্যাকাণ্ডকে দ্বিতীয় বৃহত্তম অপরাধ হিসেবে গণ্য করেছে।* এমনকি রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন: 





১ সহীহ বুখারী #৩০১৫ এবং সহীহ মুসলিম #9988 | 
৪2 সহীহ মুসলিম, ১৭৩১ এবং তিরমিযী %১৪০৮। 

৪ সহীহ বৃখারী +৩১৬৬ এবং ইবন মাজাহ ২৬৮৬ | 
* GY দাউদ, £২৬৭৫। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 79 


পে 8 2910 ০৪৪ GS ৪5৪১ 5৭ 
অর্থাৎ “কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্ত প্রবাহের ব্যাপারে (অর্থাৎ আঘাত 
ও হত্যাকা গুর ব্যাপারে) 1৮86 


শুধু মানুষ নয়, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম পশুদের সাথেও সদাচরণের 
নির্দেশ দিয়েছেন। তাদেরকে কষ্ট দেয়াকে হারাম বা অবৈধ ঘোষণা করেছেন। রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
49152552555 বুক ل‎ 0 4153 ৩35 ن 852 حى‎ তে এও 

অর্থাৎ “একজন মহিলাকে শাস্তির বিধান দেওয়া হয়েছে শুধুমাত্র একটি বিড়াল 
ছানাকে মৃত্যু পর্যন্ত বেঁধে রাখার কারণে । এ কারণেই তাকে জাহান্নামে প্রবেশ করানো 
হবে। সে তাকে বেঁধে রাখত, খেতেও দিত না, পানও করাত না। আবার তাকে ছেড়েও 
দিত না যে সে জমিনে বিচরণ করে কীট-পতঙ্গ খেতে পারে ।”8 

তিনি আরও বলেন: 
৩ OB 9 EIS ০/ Ga ৫5510 এ العش‎ ale بِطَرِيقٍ اشْتَدّ‎ 95 ৩2 CY 
J Se گان بلع‎ ৩০০ ti هذا اكب می‎ g S 09138 ph اگل الأری ی‎ 
اند‎ ৫১57 الله 4 14555 الوا كا‎ A5 SN ৪5৩0 ও بيه‎ SAE LE HG Aii 

এ by‏ فى IGN stall ss‏ « ف کل oS‏ رَظبَةٍ أَجْرٌ 

অর্থাৎ “এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল। পিপাসা লাগলে সে একটি কুপে নেমে 
পানি পান করে পিপাসা মেটাল। সেখান থেকে বের হয়ে দেখতে পেল যে, একটি 
কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে কর্দমাক্ত মাটি চাটছে। লোকটি বলল: 
পিপাসায় আমার যে অবস্থা হয়েছিল তারও ঠিক একই পরিণতি হয়েছে। সে কূপের 
ভিতরে নেমে নিজের মোজা ভর্তি করে পানি তুলে এনে কুকুরের সামনে ধরল। 
কুকুরটি পানি পান করে জীবন ফিরে পেল। আল্লাহর লোকটির কাজের শুকরিয়া আদায় 
করলেন এবং তার গুনাহ ক্ষমা করে দিলেন।” সাহাবীগণ জিজ্ঞাসা করলেন: হে 
আল্লাহর রাসূল! জন্তুকে পানি পান করানো বা তার সাথে ভাল ব্যবহার করায়ও কি 


55 সহীহ বুখারী #৬৮৭১ এবং সহীহ PHA ৫৮৮ | 


৪ সহীহ বুখারী, ৮৬৫৩৩ এবং সহীহ মুসলিম, HVA | 
87 সহীহ বুখারী #২৩৬৫ এবং সহীহ 77/85, +২৪২২। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


80 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


সাওয়াব আছে? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: “প্রত্যেক জীবন্ত 
প্রাণীতেই সাওয়াব আছে ।”% 

এ ছাড়াও যখন খাওয়ার জন্য কোন জন্তু জবেহ করা হয় তখন তাকে যত কম 
সম্ভব ভয়-দেখানো ও কষ্ট-দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذجتم فأحسنوا الذبحة وليحد‎ 

أحدكم شفرته وليرح ذبيحته 

অর্থাৎ “নিশ্চয় আল্লাহ তা'আলা সব কিছুতেই ইহসান তথা সদয় হতে নির্দেশ 
দিয়েছেন। অতএব, যখন তোমরা হত্যা করবে তখন সদয়ভাবে তা করবে। যখন 
তোমরা জবেহ করবে তখনও ইহসান তথা সদয়তার সাথে জবেহ করবে । আর 
(তোমাদের কেউ যখন জবেহ করবে) সে যেন তার অস্ত্রকে ভালোভাবে ধার দিয়ে নেয় 
এবং জন্তকে প্রশান্তি দেয়।”* 

এ বিধানাবলিসহ ইসলামের অন্যান্য বিধানাবলির আলোকে বলা যায়_ যে-সব কাজ 
নাগরিকদের মনে ভীতির সঞ্চার করে, ঘর-বাড়ি-জিনিস-পত্র ধ্বংস করে দেয় এবং 
বোমা মেরে নিরীহ নারী-পুরুষ ও শিশুদেরকে হত্যা করা ইত্যাদি কাজ ইসলাম ও 
মুসলিমদের দৃষ্টিতে হারাম ও অবৈধ। ইসলাম শান্তি, কল্যাণ ও উদারতার ধর্ম। বিভিন্ন 
স্থানে কিছু কিছু মুসলিমের চালানো হামলার সাথে অধিকাংশ মুসলিমেরই কোন 
সম্পৃক্ততা নেই। যদি কোন মুসলিম ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে, সে ইসলামী 
শরীয়তের উপর কলঙ্ক লেপন করেছে বলে গণ্য হবে। 


ইসলামে মানবাধিকার ও ন্যায়বিচার 
ইসলাম একজন ব্যক্তির জন্য বহু অধিকার নিশ্চিত করেছে। তন্মধ্যে কিছু অধিকার 
নিয়ে নিম্নে আলোচনা করা হল। 
ইসলামী দেশে ইসলাম প্রতিটি মানুষের জীবন ও সম্পত্তিকে পবিত্র বলে মনে করে, 
ব্যক্তি হোক মুসলিম বা অমুসলিম । ইসলাম মানুষের মান-সম্মানকে অত্যন্ত গুরুত্ব 
দিয়েছে। এজন্য একে অপরকে নিয়ে ঠাট্টা-বিদ্রপ করা বা গালি দেয়াকে নিষিদ্ধ ঘোষণা 
করেছে। রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


৪ সহীহ বুখারী +২৪৬৬ এবং সহীহ মুসলিম, #5588 | 
° সহীহ মুসলিম, #১৯৫৫ এবং তিরমিযী %১৪০৯। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 81 


9:25 14০95501940 25 ও 
অর্থাৎ “নিশ্চয় তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান একে অপরের নিকট ARE 


সাম্প্রদায়িকতা ও বর্ণবাদকে ইসলাম সমর্থন দেয় না। কুরআন কঠোরভাবেই 
মানুষের মধ্যকার সমতাকে নিশ্চিত করেছে তার বাণীর মাধ্যমে ١ মহাগ্রন্থ আল-কুরআন 
বলেছে: 
351৬5401804 وقبائل‎ ৫95 اتات‎ BIS SEI এএ। ও) 
LO) পভ LE 261৬৪ 
অর্থাৎ “হে মানবমণ্ডলী! নিশ্চয় আমি তোমাদেরকে একজন নারী ও একজন পুরুষ 
থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে 
পরিচিত হও। নিশ্চয় আল্লাহ তা'আলার কাছে সেই সর্বাধিক wae, যে সর্বাধিক 
তাকওয়ার অধিকারী” ١ নিশ্চয় আল্লাহ তা'আলা সর্বজ্ঞ ও সবকিছুর খবর রাখেন।” 
(সুরা আল-হুজুরাত: ১৩) 


সম্মান, শক্তি ও বংশের অহংকারবশত কোন ব্যক্তি বা জাতি কর্তৃক নিজেদেরকে 
শ্রেষ্ঠ বলে দাবি করাকে ইসলাম প্রত্যাখ্যান করে। আল্লাহ তা'আলা তাদের সবাইকে 
সমান করে সৃষ্টি করেছেন। সুতরাং, তাদের মধ্যকার পার্থক্য শুধুমাত্র বিশ্বাস ও 
তাকওয়ার উপর ভিত্তি করেই নির্ণীত হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 
عل‎ ড ولا‎ atl FLA LN ألا‎ 0 ৬ ২৮০ الاش الا ئ‎ জা 
sly Wal ولا سود على‎ Sol & AVG G58 
অর্থাৎ “হে মানবজাতি! তোমাদের TF তথা পালনকর্তা একজন ١ তোমাদের আদি 
পিতা (আদম আ.) একজন ৷ জেনে রাখ! অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, 
আবার আরবের উপর অনারবেরও কোন শ্রেষ্ঠত্ব নেই; কালোর উপর সাদা কিংবা 


° সহীহ বুখারী #১৭৩৯ এবং মুসনাদ আহমাদ, #২০৩৭ | 
” তাকওয়ার অধিকারী ব্যক্তি হচ্ছেন যিনি যাবতীয় অপরাধ থেকে দূরে থাকেন, আল্লাহর সকল 
আদেশ মেনে চলেন, আল্লাহকে ভালবাসেন এবং তাকে ভয় করেন। 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


82 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


সাদার উপর কালোরও কোন শ্রেষ্ঠত্ব নেই_ একমাত্র তাকওয়ার ভিত্তি ছাড়া (তাকওয়ার 
উপর ভিত্তি করেই শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে) ৷” 


বর্তমানে বিশ্ববাসীর অন্যতম সমস্যা হচ্ছে বর্ণবাদ বা সাম্প্রদায়িকতা । উন্নত 
দেশগুলো চাঁদে মানুষ প্রেরণ করতে সক্ষম, 
কিন্তু কোন মানুষকে অপর কোন মানুষকে 
ঘৃণা করা বা হত্যা করা থেকে ফেরাতে সক্ষম 
নয়। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের 
যুগ থেকেই মানবতার মুক্তির সংবিধান 
ইসলাম বর্ণবাদ ও সাম্প্রদায়িকতাকে কবর 
দেওয়ার জীবন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছে। 
প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রায় ২০ লাখ 
আগমন করেন। তাদের এ মহাসম্মেলন সারা বিশ্বের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বীজ 
ছড়িয়ে দেয়। 

ইসলাম ন্যায়নীতির ধর্ম। আল্লাহ তা'আলা বলেন: 

CU SE الگا ان‎ ও ESS 9 ও 4 ০৩৭1৪ of ml لن الله‎ 

অর্থাৎ নিশ্চয় আল্লাহ তা'আলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানতকে তার 
মালিকের নিকট যথাযথভাবে পৌঁছে দেবার জন্য এবং যখন তোমরা মানুষের মাঝে 
ফয়সালা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করার জন্য । (সুরা আন-নিসা: ৫৮) 

আল্লাহ তা“আলা অন্যত্ৰ বলেন: 





OE CA BLL) 
অর্থাৎ “আর তোমরা ন্যায়ানুগ পন্থায় বিচার কর এবং ইনসাফ কায়েম কর। আল্লাহ 
তা'আলা ন্যায়বিচারকদেরকে ভালবাসেন।” (সুরা আল-হুজুরাত: ৯) 
অতএব, প্রত্যেক মুসলিমের উচিত তার অপছন্দনীয় ব্যক্তির সাথেও ন্যায়বিচার 
করা । আল্লাহ তা'আলা বলেন: 
(5588) ০০৪58195514 عل الا‎ ৩৩০5০ ১) 


” মুসনাদ আহমাদ, +২২৯৭৮। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 83 


অর্থাৎ »কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে কখনও ন্যায়বিচার না করতে 
প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার কর। এটাই তাকওয়ার অধিকতর নিকটবর্তী ৷” 
(সুরা আল-মায়েদাহ: ৮) 


রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অন্যের উপর জুলুম নির্যাতন ও তার সাথে 
খারাপ আচরণ থেকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন: 
الْقِيَامَةٍ‎ gy SUE HI 00198 
অর্থাৎ “তোমরা জুলুম (অবিচার) করা থেকে বেচে থাক। কেননা, এই জুলুমই 
কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে ৷” 


আর যারা দুনিয়ায় তাদের অধিকার নিতে পারে নি (যে অধিকার তাদের প্রাপ্য 
ছিল), তারা সে অধিকার আখিরাতে কিয়ামতের দিন প্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু 
‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
SUES OA J الوق‎ Sig 
অর্থাৎ “অবশ্যই প্রত্যেক হকদারের হক কিয়ামতের দিন তার নিকট ফিরিয়ে দেয়া 
হ্বে।””* 


ইসলামে নারীর মর্যাদা কী? 


ইসলাম বিবাহিতা বা অবিবাহিতা সমস্ত নারীকেই তার পূর্ণ ন্যায্য অধিকার ভোগ 
করার অধিকারিণী বলে মনে Per কোন সম্পদে বৈধ পন্থায় মালিকানা গ্রহণ করা ও 
তার আছে, স্বামী, পিতা বা অন্য কারও কর্তৃক 
তাতে বাধাদান বৈধ নয়। অধিকার আছে ক্রয়- 
বিক্রয় করার, কাউকে হাদিয়া উপটৌকন)ও দান 
করার। এক কথায় তার সম্পদ যেখানে খুশি 
সেখানে (বৈধ পন্থায়) ব্যয় করার পূর্ণ অধিকার 





3 সহীহ বুখারী #২৪৪৭ এবং মুসনাদ আহমাদ, ৪৫৭৯৮ 
% সহীহ মুসলিম, +২৫৮২ এবং মুসনাদ আহমাদ, HAVO | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


84 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


নিশ্চিত করেছে ইসলাম। স্বামী তার স্ত্রীকে যে মাহর প্রদান করে তাতেও তার নিজস্ব 
এখতিয়ার রয়েছে। ইসলামে (বিবাহিতা) মহিলা নিজের পরিচয়ের জন্য স্বামীর নাম 
ব্যবহার না করে পরিবারের নাম ব্যবহার করাই নিয়ম। 

ইসলাম পুরুষকে নির্দেশ দিয়েছে স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার। রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

UI BE es ৬104৫ 

অর্থাৎ “এ ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার যার স্বভাব-চরিত্র সুন্দর; আর তোমাদের মধ্যকার 
যারা নিজ স্ত্রীদের কাছে উত্তম তারাই উত্তম ব্যক্তি।”* 

ইসলামে মায়েরা সুউচ্চ মর্যাদার আসনে সমাসীন রয়েছে। ইসলাম তাদের সাথে 
সর্বোত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন: আমার সদ্যবহার পাওয়ার সর্বোত্তম হকদার 
কে? তিনি বললেন: “তোমার মা।” তিনি আবার জিজ্ঞাসা করলেন: তারপর কে? রাসূল 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেন: “তোমার মা।” সাহাবী আবার জিজ্ঞাসা 
করলেন: তারপর কে? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন: “তোমার 
মা।” সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন: তারপর কে? রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম এবার জবাবে বললেন: “তোমার পিতা ।”% 

(ইসলামে মহিলাদের অবস্থান সম্বন্ধে আরও বিস্তারিত জানতে www.islam- 
guide.com/women ব্রাউজ করতে পারেন) 


ইসলামে পরিবার ব্যবস্থা 

মানবসমাজে পরিবার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ও মৌলিক স্থাপনা যা আজ ধ্বংসের 
দ্বারপ্রান্তে। তবে ইসলামী পারিবারিক ব্যবস্থা স্বামী-স্ত্রী, শিশু ও নিকটজনদের 
অধিকারকে পারস্পরিক ভারসাম্য বজায় রেখে অত্যন্ত চমৎকার ও যথাযথভাবে নিশ্চিত 
FAR! চমৎকার পারিবারিক বন্ধন ভালোবাসা ও মহানুভবতার সৃষ্টি করে। যা শান্তি ও 
নিরাপত্তার মাধ্যমে পারিবারে ভারসাম্য বজায় রাখে এ ব্যবস্থাকে পরিবারের সদস্যদের 
আত্মিক সমৃদ্ধির উপাদান বলে গণ্য করা হয়। সমাজে চমৎকার শৃঙ্খলার সাথে যৌথ- 
পরিবার পরিচালিত হয় এবং শিশুরা সেবাযত্তের সাথে বেড়ে ওঠে। 





% তিরমিযী, #৩৮৯৫ এবং ইবন মাজাহ #5591 | 
% সহীহ বুখারী #৫৯৭১ এবং সহীহ মুসলিম, +২৫৪৮। 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 85 


বৃদ্ধদের সাথে মুসলিমদের ব্যবহার: 
মুসলিম বিশ্বে “বৃদ্ধাশ্রম” খুঁজে পাওয়া দুর্লভ ব্যাপার ١ কারণ, ইসলামে পিতামাতার 
সাথে চমৎকার সম্পর্ক রাখার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছে। তাদের জীবনের 
কঠিন সময়ে এটাকে সম্মান ও বরকত লাভে ধন্য হওয়ার সুযোগ হিসেবে গণ্য করা 
হয়। ইসলামের দৃষ্টিতে আমরা আমাদের পিতামাতার জন্য শুধু দোয়া করব এতেই 
দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং, আমাদের দায়িত্ব হচ্ছে দয়া-মায়া ও সহৃদয়তার বন্ধনে 
আবদ্ধ থেকে তাদের সাথে সদাচরণ করে যাওয়া; আমাদের শিশুকালে যখন আমাদের 
কোন শক্তি ছিল না, কিছুই করার ক্ষমতা ছিল না, তখন তারা নিজেদের জীবনকে তুচ্ছ 
করে আমাদের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন। তাদের এ অসাধারণ ভূমিকা ও ত্যাগ- 
তিতিক্ষার কথা স্মরণ রাখা উচিত। এ জন্যই আমরা মায়ের মর্যাদাকে উচ্চাসনে আসীন 
দেখতে পাই ৷ কারো পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের সাথে উদারতা, 
সহানুভূতি ও নিজের সুখ দুঃখকে বাজি রেখে তাদের সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেয়া 
উচিত। ইসলামে আল্লাহ তা'আলার ইবাদাতের পরেই পিতামাতার সাথে সদাচরণের 
নির্দেশ দেয়া হয়েছে। পিতামাতার কঠিন সময় বার্ধক্য বয়সে তারা অসন্তুষ্ট হন এমন 
যে কোন কথাবার্তা বলা মুসলিমদের উচিত নয়। কারণ, অকর্মণ্য হয়ে পড়া তাদের 
কোনো অপরাধ নয়। তাদের প্রতি সন্তানের দায়িত্ব প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলেন: 
১৩০১১৮31০৪০ اكير‎ এক SAS G ৬০৪] এস এ إلا‎ LAs ألا‎ এ) এ 
وذ وت‎ toy Iced Bey mus বু ও jb ০৪5 G ed Js 
(54) صَغِيرًا‎ SES GE Ls} 
অর্থাৎ “তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন যে, তিনি ব্যতীত অন্য কারও উপাসনা 
করো না এবং পিতামাতার সাথে সদ্যবহার কর। তাদের একজন বা উভয়ই যদি 
তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়; তবে তাদেরকে “উহ” শব্দটিও বলো না, 
তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারমূলক কথা বল। তাদের সামনে 
ভালোবাসার সাথে, নম্রভাবে মাথা অবনমিত হও এবং বল হে আমার পালনকর্তা, 
তাদের উভয়ের প্রতি অনুগ্রহ কর, যেমনি তারা আমাকে শৈশবে লালনপালন 
করেছেন।” (সুরা বানী-ইসরাইল: ২৩-২৪) 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


86 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


ইসলামের পাঁচটি রুকন কী কী? 
ইসলামের পাঁচটি স্তম্ভ মুসলিম জীবনের মৌলিক কাঠামো সদৃশ। সেগুলো হল__ 
إله إلا الله محمد رسول الله‎ বা “আল্লাহ তা'আলা ছাড়া আর কোন সত্য মাবুদ বা উপাস্য 
নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল” এ কথার সাক্ষ্য দেয়া; 
সালাত কায়েম করা; যাকাত প্রদান করা; রমজানের রোজা রাখা এবং সামর্থবান ব্যক্তির 
জন্য হজ্জ করা | 


১. বিশ্বাসের কালেমা বা إلا الله محمد رسول الله‎ এ! لا‎ -এর সাক্ষ্য দেয়া: 
বিশ্বাসের সাথে إلا الله محمد رسول الله‎ এ! لا‎ (লা ইলা-হা Same মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ) অর্থাৎ “আল্লাহ তা'আলা ছাড়া আর কোন সত্য মা'বুদ বা উপাস্য নেই, 
মুহাম্মদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল” উচ্চারণ করবে। প্রথমাং 
“আল্লাহ তা'আলা ব্যতীত আর কোনো সত্য উপাস্য নেই” এর অর্থ হল- আল্লাহ 
তা'আলা ছাড়া উপাসনা পাওয়ার অধিকারী কেউ নেই, তার কোন অংশীদার বা সন্তান 
নেই। এই বাক্যটিকে “শাহাদাহ’ বলা হয়। এটি একটি সহজ বাক্য, যা পূর্ণাঙ্গ 
ঈমান/বিশ্বাসের সাথে উচ্চারণ করলে কোনো ব্যক্তি মুসলিমে রূপান্তরিত হয়, যা পূর্বেই 
উল্লেখিত হয়েছে। এ সাক্ষ্য ইসলামের ALESI মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রধান 
3y | 


২. সালাত কায়েম করা: 

একজন মুসলিম দিনে পাঁচবার সালাত আদায় করে। প্রতিটি ওয়াক্তের সালাত 
আদায় করতে কয়েক মিনিটের বেশি সময় লাগে না। সালাত বান্দা ও আল্লাহ 
তা'আলার মধ্যকার যোগাযোগের মাধ্যম। সালাতের সময় বান্দা ও আল্লাহ তা'আলার 
মাঝে কোন মাধ্যম অবশিষ্ট থাকে না। সালাত আদায়কারী ব্যক্তি সালাতের মধ্যে 
আত্মিক প্রশান্তি অনুভব করে থাকে সে বুঝতে পারে যে, আল্লাহ তা'আলা তার প্রতি 
সন্তুষ্ট আছেন। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বেলাল রা. কে সালাত সম্বন্ধে 
বলেছিলেন: 

5৩৩০০ 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 87 


অর্থাৎ “হে বেলাল! সালাত দ্বারা আমাদেরকে প্রশান্ত করে দাও।”” বেলাল রা. 
ছিলেন একজন সাহাবী। তিনি সালাতের আযান দেয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন। 

ফজর, জোহর, আসর, মাগরিব ও ইশার সালাত যথাক্রমে ভোর, দুপুর, বিকাল, 
সন্ধ্যা ও রাত্রের প্রথম প্রহরে আদায় করা হয়। একজন মুসলিম খোলা মাঠ, অফিস- 
আদালত, কল-কারখানা ও বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব স্থানেই সালাত আদায় করতে 
পারে। 

(ইসলামে সালাত সম্বন্ধে বিস্তারিত জানতে http://www.islam- 
guide.com/prayer ব্রাউজ করতে পারেন। এ ছাড়াও এম. এ. কে. সাকিবের 
A Guide to Prayer in Islam বইটি পড়তে পারেন। উপরের ওয়েবসাইট থেকে এ 
বইটা সংগ্রহ করা ACA |) 


৩. যাকাত আদায় করা (অভাবীদের সাহায্যার্থে): 
সবকিছুর মূল মালিক মহান আল্লাহ তা'আলা | 
মানুষের নিকট যে সম্পদ রয়েছে তা তার কাছে 
আমানত। আরবি “যাকাত” শব্দটি অর্থ 
একইসঙ্গে পবিত্র হওয়া ও বৃদ্ধি পাওয়া অর্থে 
ব্যবহৃত হয়। যাকাত আদায়ের (পারিভাষিক) অর্থ 
হল-_ “বিভিন্ন স্তরের অভাবীদের মাঝে নিজ 
সম্পদের শতকরা নির্দিষ্ট পরিমাণ (২.৫%) বণ্টন 
করে দেয়া” | 
স্বর্ণ, রৌপ্য ও নগদ ক্যাশের মূল্য ৮৫ গ্রাম স্বর্ণের সমপরিমাণ হলেই উক্ত পরিমাণ 
সম্পদ অভাবীদের মাঝে বণ্টন করতে হবে। এর জন্য ১ চন্দ্রবছর হওয়া শর্ত। প্রদেয় 
পরিমাণ হল ২.৫%। আমরা আমাদের সম্পদের কিছু অংশ অভাবীদের জন্য ছেড়ে 
দিয়ে থাকি, আর তা আমাদের সম্পদকে পবিত্র করে। আগাছা ছেঁটে ফেলার সময়ও 
এরূপ করে থাকি; এটি নতুনভাবে ফসল উৎপাদন করতে সাহায্য করে। 
একজন ব্যক্তি বেশি-বেশি, যত-খুশি সাদকাহ ও দান করতে পারে। 











8. রমযানের রোজা: 
7 তরু দাউদ, #৪৯৮৫ এবং মুসনাদ আহমাদ, ২২৫৭৮ | 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


88 তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


মুসলিমগণ রমযান মাসে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া-দাওয়া ও স্ত্রীর 
সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থেকে 
রোজা পালন করেন। এ ছাড়া রোজা স্বাস্থ্যের জন্য 
উপকারী; একে আত্মিক পবিত্রতার একটি কারিকুলাম 
হিসেবে দেখা হয়। সামান্য সময়ের জন্য হলেও দুনিয়াবি 
ভোগ্য জিনিস থেকে দূরে থাকার মাধ্যমে অভাবী 
পারেন। এভাবে তিনি আত্মিক জীবনে প্রবেশ করতে 
পারেন। 





৫. মক্কায় হজ্জ করা: 
সম্পদ ও স্বাস্থ্যের দিক দিয়ে সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ্জ করা 
ফরজ। প্রতি বছর পৃথিবীর আনাচে-কানাচে থেকে প্রায় ২ মিলিয়ন তথা ২০ লক্ষ লোক 
হজ্জ করতে মক্কায় আসেন। যদিও মক্কা শরীফ সর্বদা যিয়ারতকারীদের দ্বারা জনাকীর্ণ 
থাকে, তবে ইসলামী পঞ্জিকার দ্বাদশ মাস জিলহজ্জ মাসে হজ্জ আদায় করা হয়। 
হাজীরা অত্যন্ত সাধারণ পোশাক পরিধান করে থাকেন, যা কৃষ্টি-কালচার ও মানুষের 
মধ্যে সামাজিক ভেদাভেদ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে; ফলে সবাই আল্লাহ তা'আলার 
সামনে সমানভাবে দণ্ডায়মান হয়। 
হজ্জের কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো_ কা'বা ঘরকে সাতবার তাওয়াফ 
(প্রদক্ষিণ) করা; সাতবার সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ী (দৌড়ানো) করা; যেমনটি 
করেছিলেন ইসমাইল আ. এর সম্মানিতা মাতা হাজের আ. সন্তানের জন্য পানি 
তালাশের উদ্দেশ্যে। এরপর হাজীগণ একত্রে আরাফাতের ময়দানে” সমবেত হন। 
সেখানে তারা আল্লাহ তা'আলার দরবারে প্রয়োজন পূরণের দোয়া করে তার কাছে ক্ষমা 
চান। আরাফাতের এ দিনটি আমাদেরকে কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দেয়। 
হজ্জের শেষের দিকে বিশেষভাবে উল্লেখ করা যায়: FT আযহা উদযাপন, যা 
সালাত আদায়ের মাধ্যমে হয়ে থাকে। এই ঈদ ও রমযান পরবর্তী FT ফিতর ইসলামী 
পঞ্জিকার বাৎসরিক দুটি ঈদ। 


% “রমযান” মাস ইসলামী চান্দ্র ক্যালেন্ডার হিজরী সালের নবম মাসের নাম। 
” মক্কা থেকে ১৫ মাইল দূরবর্তী একটি এলাকা । 


ইসলামের সচিত্র গাইড 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 89 


(ইসলামের wwe সম্বন্ধে বিস্তারিত জানতে  http://www.islam- 
guide.com/pillars WR করতে পারেন 1) 












"4 Ph 


50081) 88৪ 8 2৪ 2.৪ ee 
ilk ৯৮০১১ eA ی رو‎ 


এন 
1১6৬০ 


J 
r 4২ سباع‎ pl 41 ere. A 
a ل‎ হি a 





এটি মসজিদুল হারামে হাজীদের সালাত আদায়ের দৃশ্য। এই মসজিদেই কা'বা ঘর অবস্থিত। 
মুসলিমগণ সেদিকে মুখ করে সালাত আদায় করেন। কা'বা মুসলিমদের ইবাদাতের 
কিবলাহ। আল্লাহ তা'আলা ইবরাহীম ও ইসমাইল আ. -কে এই ঘর তৈরী করার নির্দেশ 
প্রদান করেছিলেন। 


ইসলামের সচিত্র গাইড 


http://www.islamhouse.com 


90 


তৃতীয় অধ্যায় : ইসলাম সংক্রান্ত সাধারণ জ্ঞান 


ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য 


ইসলাম সম্বন্ধে বিস্তারিত জানতে কিংবা ইংরেজি ভাষায় এই বইয়ের প্রিন্ট কপি পেতে ভিজিট 
করতে পারেন: 


http://www.islam-guide.com 





বই সম্পর্কিত পরামর্শ ও মন্তব্যের জন্য 


এই বই সম্বন্ধে পরামর্শ ও মন্তব্য জানাতে গ্রন্থকার “আই. এ. ইবরাহীম” এর সাথে 
যোগাযোগ করুন 

ই-মেইল: ib@i-g.org 

টেলিফোন: ০০৯৬৬১৪৫৪১০৬৫ 

ফ্যাক্স: ০০৯৬৬১৪৫৩৬৮৪২ 

পোষ্ট বক্স নং: ২১৬৭৯ 

রিয়াদ-১১৪৫৭ 

সৌদি আরব 


ইসলাম সম্পর্কে আরও বিস্তারিত পড়ার জন্য 


ইসলাম সম্বন্ধে আরও বেশি জানতে হলে AYA- 


উক্ত 


The True Religion, by Bilal Philips. 

This is the Truth, published by Alharamain Islamic Foundation. 

The Qur'an and Modern Science, by Dr. Maurice Bucaille, edited by 
Dr. A. B. Philips. 

Towards Understanding Islam, by Abul A’la al-Mawdudi. 

Life After Death (pamphlet), by World Assembly of Muslim Youth. 
The Muslim’s Belief, by Muhammad al-Uthaimin, translated by Dr. 
Maneh al-Johani. 

Interpretation of the Meanings of The Noble Quran in the English 
Language, by Dr. Muhammad Al-Hilali and Dr. Muhammad Khan. 
ABT নিচের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন: 


http://www.islam-guide.com 





ইসলামের সচিত্র গাইড 


সহায়ক গ্রস্থাবলি 

Ahrens, C. Donald. 1988. Meteorology Today. 3rd ed. St. Paul: West 
Publishing Company. 

Anderson, Ralph K.; and others. 1978. The Use of Satellite Pictures in 
Weather Analysis and Forecasting. Geneva: Secretarial of the 
World Meteorological Organization. 

Anthes, Richard A.; John J. Cahir; Alistair B. Fraser; and Hans A. 
Panofsky. 1981. The Atmosphere. 3rd ed. Columbus: Charles E. 
Merrill Publishing Company. 

Barker, Kenneth; and others. 1985. The NIV Study Bible, New 
International Version. Grand Rapids, Michigan: Zondervan 
Publishing House. 

Bodin, Svante. 1978. Weather and Climate. Poole, Dorest: Blandford 
Press Ltd. 

Cailleux, Andre‘. 1968. Anatomy of the Earth. London: World 
University Library. 

Couper, Heather; and Nigel Henbest. 1995. The Space Atlas. London: 
Dorling Kindersley Limited. 

Davis, Richard A., Jr. 1972. Principles of Oceanography. Don Mills, 
Ontario: Addison-Wesley Publishing Company. 

Douglas, J. D.; and Merrill ©. Tenney. 1989. NIV Compact Dictionary 
of the Bible. Grand Rapids, Michigan: Zondervan Publishing 
House. 

Elder, Danny; and John Pernetta. 1991. Oceans. London: Mitchell 
Beazley Publishers. 

Famighetti, Robert. 1996. The World Almanac and Book of Facts 
1996. Mahwah, New Jersey: World Almanac Books. 

Gross, M. Grant. 1993. Oceanography, a View of Earth. 6th ed. 
Englewood Cliffs: Prentice-Hall, Inc. 


92 সহায়ক গ্রন্থাবলি 


Hickman, Cleveland P.; and others. 1979. Integrated Principles of 
Zoology. 6th ed. St. Louis: The C. V. Mosby Company. 

Al-Hilali, Muhammad T.; and Muhammad M. Khan. 1994. 
Interpretation of the Meanings of The Noble Qur‘an in the 
English Language. 4th revised ed. Riyadh: Maktaba Dar-us- 
Salam. 

The Holy Bible, Containing the Old and New Testaments (Revised 
Standard Version). 1971. New York: William Collins Sons & Co., 
Ltd. 

Ibn Hesham, Abdul-Malek. A/-Serah Al-Nabaweyyah. Beirut: Dar El- 
Marefah. 

The Islamic Affairs Department, The Embassy of Saudi Arabia, 
Washington, DC. 1989. Understanding Islam and the Muslims. 
Washington, DC: The Islamic Affairs Department, The Embassy 
of Saudi Arabia. 

Kuenen, H. 1960. Marine Geology. New York: John Wiley & Sons, Inc. 

Leeson, ©. R.; and T. S. Leeson. 1981. Histology. 4th ed. Philadelphia: 
W. B. Saunders Company. 

Ludlam, F. H. 1980. Clouds and Storms. London: The Pennsylvania 
State University Press. 

Makky, Ahmad A.; and others. 1993. Ee jaz al-Qur'an al-Kareem fee 
Wasf Anwa‘ al-Riyah, al-Sohob, al-Matar. Makkah: Commission 
on Scientific Signs of the Qur‘an and Sunnah. 

Miller, Albert; and Jack C. Thompson. 1975. Elements of Meteorology. 
2nd ed. Columbus: Charles E. Merrill Publishing Company. 
Moore, Keith L.; E. Marshall Johnson; T. V. N. Persaud; Gerald C. 
Goeringer; Abdul-Majeed A. Zindani; and Mustafa A. Ahmed. 
1992. Human Development as Described in the Qur‘an and 
Sunnah, Makkah: Commission on Scientific Signs of the Qur‘an 


and Sunnah. 


ইসলামের সচিত্র গাইড 


সহায়ক গ্রন্থাবলি 93 


Moore, Keith L.; A. A. Zindani; and others. 1987. A/-Ejaz al-Elmy fee 
al-Naseyah (The scientific Miracles in the Front of the Head). 
Makkah: Commission on Scientific Signs of the Qur‘an and 
Sunnah. 

Moore, Keith L. 1983. The Developing Human, Clinically Oriented 
Embryology, With Islamic Additions. 3rd ed. Jeddah: Dar Al- 
Qiblah. 

Moore, Keith L.; and T. V. N. Persaud. 1993. The Developing Human, 
Clinically Oriented Embryology. 5th ed. Philadelphia: W. B. 
Saunders Company. 

El-Naggar, Z. R. 1991. The Geological Concept of Mountains in the 
Qur‘an. 1st ed. Herndon: International Institute of Islamic 
Thought. 

Neufeldt, V. 1994. Webster’s New World Dictionary. Third College 
Edition. New York: Prentice Hall. 

The New Encyclopaedia Britannica. 1981. 15th ed. Chicago: 
Encyclopaedia Britannica, Inc. 

Noback, Charles R.; N. L. Strominger; and R. J. Demarest. 1991. The 
Human Nervous System, Introduction and Review. 4th ed. 
Philadelphia: Lea & Febiger. 

Ostrogorsky, George. 1969. History of the Byzantine State. Translated 
from the German by Joan Hussey. Revised ed. New Brunswick: 
Rutgers University Press. 

Press, Frank; and Raymond Siever. 1982. Earth. 3rd ed. San Francisco: 
W. H. Freeman and Company. 

Ross, W. D.; and others. 1963. The Works of Aristotle Translated into 
English: Meteorologica. vol. 3. London: Oxford University Press. 

Scorer, Richard; and Harry Wexler. 1963. A Co/our Guide to Clouds. 
Robert Maxwell. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


94 সহায়ক গ্রন্থাবলি 


Seeds, Michael A. 1981. Horizons, Exploring the Universe. Belmont: 
Wadsworth Publishing Company. 

Seeley, Rod R.; Trent D. Stephens; and Philip Tate. 1996. Essentials of 
Anatomy & Physiology. 2nd ed. St. Louis: Mosby-Year Book, 
Inc. 

Sykes, Percy. 1963. History of Persia. 3rd ed. London: Macmillan & 
CO Ltd. 

Tarbuck, Edward J.; and Frederick K. Lutgens. 1982. Earth Science. 
3rd ed. Columbus: Charles E. Merrill Publishing Company. 
Thurman, Harold V. 1988. Introductory Oceanography. 5th ed. 

Columbus: Merrill Publishing Company. 

Weinberg, Steven. 1984. The First Three Minutes, a Modern View of 
the Origin of the Universe. 5th printing. New York: Bantam 
Books. 

Al-Zarkashy, Badr Al-Deen. 1990. A/-Borhan fee Oloom Al-Qur'an. 1st 
ed. Beirut: Dar El-Marefah. 

Zindani, A. A. This is the Truth (videotape). Makkah: Commission on 


Scientific Signs of the Qur‘an and Sunnah. 


হাদীসের নাম্বারিং: 
্রহ্থটিতে হাদীস নম্বরের ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থ সহায়ক ছিল:- 

= Saheeh Muslim: according to the numbering of Muhammad F. 
Abdul-Baqy. 

= Saheeh Al-Bukhari: according to the numbering of Fath Al-Bari. 

= Al-Tirmizi: according to the numbering of Ahmad Shaker. 

= Mosnad Ahmad: according to the numbering of Dar Ehya‘ Al- 
Torath Al-Araby, Beirut. 

= Mowatta‘ Malek: according to the numbering of Mowatta‘ Malek. 

= Abu-Dawood: according to the numbering of Muhammad Muhyi 


Al-Deen Abdul-Hameed. 


ইসলামের সচিত্র গাইড 


সহায়ক গ্রন্থাবলি 95 


= Ibn Majah: according to the numbering of Muhammad F. Abdul- 


Baqy. 
= Al-Daremey: according to the numbering of Khalid Al-Saba Al- 


Alamy and Fawwaz Ahmad Zamarly. 


http://www.islamhouse.com ইসলামের সচিত্র গাইড 


